আল্লাহ তা'আলার 
নান্দনিক নাম ও গুণসমগ্র: 
কিছু আদর্শিক নীতিমালা 


[ বাংলা - Bengali - Je, 


শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. 


অনুবাদ : মুহাম্মাদ শামসুল হক সিদ্দিক 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2014 - 1435 


IslamHoUuse 


https://archive.org/details/@salim_molla 


Sal Sly Molo Sd Hl cla 


(EOAUESS PETE 


Is) Bl | ০ ৫ | 


০ 5+ pd MS 485 


LS ws = 3 3:52 2 


2014 - 1435 


ISlamMHOoUuse. 


প্রকাশকবৃন্দের ভূমিকা 

সকল প্রশংসা পরম করুণাময় আল্লাহ তাআলার 
জন্য । আমরা তাঁর প্রশংসা করি, তাঁর কাছে সাহায্য 
প্রার্থনা করি, ক্ষমা চাই এবং তাঁর কাছে তাওবা করি। 
আমাদের নিজ নফসের অনিষ্টতা এবং আমাদের 
আমলের অযাচিত দিকগুলো থেকে আল্লাহর কাছে 
আশ্রয় চাই। আল্লাহ তা'আলা যাকে হিদায়েত দান 
করেন তাকে পথচ্যুত করার কেউ নেই; আর যাকে 
গোমরাহ করেন তাকে হিদায়েত করার কেউ নেই। 
আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ 
নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ৷ 


‘আল্লাহ তা'আলার নান্দনিক নাম ও গুণসমগ্র: কিছু 
আদর্শিক নীতিমালা’ শীর্ষক গ্রন্থটিতে এমন কিছু 
বিষয়ের অবতারণা করা হয়েছে যা পাঠকের বিশ্বাসে 
যোগ করতে পারে নতুন মাত্রা, তার বিশ্বাসকে পৌঁছে 
দিতে পারে স্বচ্ছতার শীর্ষে । উদাহরণত, আমাদের 
অনেকেই এ বিশ্বাস পোষণ করে থাকি যে, আল্লাহ 


3 


তা'আলা সত্তাগতভাবে মানুষের সঙ্গে অবস্থান করছেন। 
এটি একটি অবান্তর ধারণা যা শুধরিয়ে নেওয়া প্রতিটি 
মুসলিমের দায়িত্ব । বক্ষ্যমাণ গ্রন্থে উক্ত বিষয়সহ আল্লাহ্‌ 
তা'আলার নামসমগ্রের প্রতি বিশ্বাসের ধরন-ধারণ কী 
হবে তা বিশ্লেষণসহ আলোচনা করা হয়েছে। 


প্রখ্যাত ইসলামী শরীয়তবিদ প্রয়াত শায়খ মুহাম্মাদ 
ইবন সালেহ আল উসাইমীন রাহেমালুল্লাহ কর্তৃক 
রচিত এই গ্রন্থটি আরবী থেকে ইংরেজিতে ভাষান্তরিত 
করেন জনাব ফয়সল শফীক। তিনি ইংরেজি 
সংস্করণের নাম দিয়েছেন- ‘The Beautiful Names 
and Attributes of Allah: Important 
Principles to Remember’ আমেরিকায় যারা 
আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকীদা-বিশ্বাস 
বিস্তারিতভাবে জানতে চান তাদের কাছে অনুবাদগ্রন্থটি 
অন্ত্যন্ত প্রিয় । বইটির বাংলা সংস্করণ তৈরি করা যায় 
কি-না সে ব্যাপারে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা 
শামসুল হক সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি 
সম্মতি জ্ঞাপন করেন এবং শায়খ মুহাম্মাদ ইবন 


সালেহ আল উছাইমিন রাহেমাহুল্লাহ-এর লেখা মূল 
4 


আরবি সংস্করণটি সংগ্রহ করে সরাসরি আরবি থেকে 
অনুবাদকর্ম সম্পন্ন করেন৷ বইটি তাত্বিক আলোচনা- 
নির্ভর হওয়ায় এর বাংলা সংস্করণ তৈরি করা 
সহজসাধ্য ব্যাপার ছিল না। মাওলানা শামসুল হক 
সিদ্দিক এজন্য বিশেষ ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। 
আল্লাহ তা‘আলা তাকে জাযায়ে খায়ের দান করুন । 


আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটির নির্বাহী 
পরিচালক মাওলানা আবদুল্লাহ শহীদ আবদুর রহমান 
বইটির পাণ্ডুলিপি পড়েছেন এবং আমাদের সার্বিক 
সহযোগিতায় আবহাস-এর পক্ষ থেকে বইটি প্রকাশ 
করার জন্য আগ্রহ ব্যক্ত করেছেন বলে তাকে ও 
আবহাসের অন্যান্য পরিচালকবৃন্দকে বিশেষভাবে 
ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তা'আলা তাদের সবাইকে 
জাযায়ে খায়ের দান করুন। 


পরিশেষে আল্লাহ তা'আলার কাছে প্রার্থনা, তিনি যেন 


এই অনুবাদকর্মটি কবুল করেন এবং আমাদের 
সকলের নাজাতের উসিলা বানান । আমিন। 


মোহাম্মদ মোসলেহ উদ্দিন (এফ.সি.এ) 
5 


মুহাম্মদ শহীদুল ইসলাম 
রফিকুল হক রঞ্জু 


৩০ আগস্ট ২০১৩ 


অনুবাদকের ভূমিকা 


আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে স্বচ্ছতা একটি অনিবার্য 
বিষয় । আকীদা-বিশ্বাস অস্বচ্ছ বা অযথার্থ হলে আমল 
ও আচার-অনুষ্ঠানগত একনিষ্ঠতা, ত্যাগ ও কুরবানী 
গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, এ বিষয়টি আমাদের 
সকলেরই জানা । তবু দেখা যায় যে, আমাদের মধ্যে 
অনেকেই আকীদা-বিশ্বাসের ক্ষেত্রটিকে যথেষ্ট 
গুরুত্বপূর্ণ মনে করেন না। বরং প্রচলিত ধ্যান- 
চলেন পক্ষান্তরে আকীদা-বিশ্বাসের প্রতিটি উপায়- 
সংবেদনশীল, সমধিক গুরুত্বারোপকারী ও একান্তিক 
বিশেষ করে আল্লাহ তা'আলার উলুহিয়াত, (ইবাদত) 
রুবুবিয়াত (প্রভুত্ব), আসমা ও সিফাত (নাম ও 
গুণাবলী) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরী । 
কেননা তাওহিদ বলতে আমরা যা বুঝি, তা এ 
বিষয়গুলোকে কেন্দ্র করেই আবর্তিত। অতএব এ 
7 


ক্ষেত্রে কোনো বিচ্যুতির অর্থ মূল বিশ্বাসের জায়গাটি 
ক্ৰটিপূর্ণ থাকা, যা কোনোভাবেই আল্লাহর কাছে 
গ্রহণযোগ্য হতে পারে না। 


আল্লাহ তা'আলার আসমা ও সিফাত তথা নাম ও 
গুণসমগ্রের ব্যাপারে আমাদের কী ধরনের বিশ্বাস 
পোষণ করতে হবে সে ব্যাপারে গবেষণাধর্মী কোনো 
বই বাংলা ভাষায় এখনো আমার নজরে পড়েনি। 
অতএব ঈমানী তাগিদ থেকেই আমি অনুভব করি যে, 
প্রখ্যাত শরীয়তবিদ শায়খ মুহাম্মাদ ইবন সালেহ আল 
উছাইমীন র. রচিত ‘আল কাওয়িদুল মুছলা ফী 
সিফাতিল্লাহি তা'আলা ওয়া আসমাইহিল হুসনা' গ্রন্থটি 
বাংলা ভাষায় অনুদিত হওয়া উচিত। আর তাই বইটি 
বাংলা ভাষায় অনুবাদ করার প্রস্তাব আমি অত্যন্ত 
আগ্রহের সঙ্গেই গ্রহণ করি। 


হানাফী মাযহাবের মূল বিশ্বাসের সঙ্গে বইটিতে 
উল্লিখিত বক্তব্যমালার কোনো সংঘর্ষ নেই । যা আহলে 
সুন্নাত ওয়াল জামাআতের মৌল আকীদা বলে স্বীকৃত 


মোহাম্মদ মোসলেহ উদ্দিন (এফ.সি.এ) এবং হিউস্টন 
বক্ষ্যমাণ বইটি বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশের 
উদ্যোগ গ্রহণ করায় অশেষ ধন্যবাদ পাওয়ার দাবি 
রাখেন আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটির 
সম্মানিত পরিচালকবৃন্দ, বিশেষ করে মাওলানা 
আবদুল্লাহ শহীদ আবদুর রহমান, মাওলানা ইকবাল 
হোসাইন মাছুম, মাওলানা চৌধুরী আবুল কালাম 
আযাদ, মাওলানা আখতারুজ্জামান ও মাওলানা কামাল 
উদ্দিন মোল্লা বইটি আবহাসের পক্ষ থেকে প্রকাশের 
সম্মতি জ্ঞাপন করায় তাদের সকলের জন্য রইল 
আমার আন্তরিক দো'আ। আল্লাহ তা'আলা তাদের 
সকলকে জাযায়ে খায়ের দান করুন । আমিন। 


মুহাম্মদ শামসুল হক সিদ্দিক 

সভাপতি ও মহাপরিচালক 

আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটি 

ইদ্রিস টাওয়ার, টংগী কলেজ গেট, টংগী, গাজীপুর ৷ 


9 


৩০ আগস্ট ২০১৩ 


শায়খ আল্লামা আবদুল আযীয ইবন 
আবদুল্লাহ ইবন বায র. এর ভূমিকা 


4 ০, al J rl, ১), OEE 


EET a slag Sxl 9 a০, 


‘আল্লাহ তা'আলার নান্দনিক নাম ও গুণসমগ্র: কিছু 
ভাই আল্লামা শায়খ মুহাম্মদ সালেহ আল উসাইমীন 
রচিত মূল্যবান গ্রন্থটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি 
শুনেছি। এ এক অতি মূল্যবান গ্রন্থ । এতে আছে 
আল্লাহ তা'আলার নাম ও গুণসমূহের ব্যাপারে 
সালাফদের আকীদার বর্ণনা, আল্লাহ তা'আলার নাম ও 
সিফাত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা এবং 
খুব উপকারী কিছু আলোচনা । আল্লাহ তা'আলা কর্তৃক 
তাঁর মাখলুকের ‘সঙ্গে থাকা’'র অর্থ কি লেখক তা 
ব্যাখ্যা করেছেন, হোক তা সুনির্দিষ্টভাবে সঙ্গে থাকার 


Ill 


বিষয় উল্লিখিত হওয়ার ক্ষেত্রে অথবা অনির্দিষ্টভাবে 
সঙ্গে থাকার বিষয় উল্লিখিত হওয়ার ক্ষেত্রে । তিনি 
বলেছেন যে এ ‘সঙ্গে থাকা’র যে প্রকৃত অর্থ রয়েছে 
সে অনুযায়ী তা হক ও সত্য । আর এ ‘সঙ্গে থাকা’ 
মাখলুকের সাথে মিশ্রিত হয়ে থাকা বা মিশে থাকাকে 
দাবি করে না। পবিত্র মহান আল্লাহ তা'আলা বরং 
আরশের ওপরে- যেভাবে তিনি নিজ সম্পর্কে সংবাদ 
দিয়েছেন এবং যেভাবে আল্লাহ সুবহানাহুর জন্য 
উপযোগী ঠিক সেভাবে- আছেন বরং এ ‘সঙ্গে থাকা'র 
অর্থ হলো, বান্দা সম্পর্কে আল্লাহ তা'আলার সম্যক 
জ্ঞান ও অবগতি এবং সর্বব্যাপী নিয়ন্ত্রণ । তাদের 
কথাবার্তা ও নাড়াচাড়া শৌনা। তাদের অন্তর্গত ও 
বহির্গত অবস্থা দেখা। তাঁর রাসূলগণ ও মুমিনদের 
হিফাজত করা ও সুরক্ষা দেওয়া । তাদের সাহায্য করা 
ও তাওফিক দেওয়া ইত্যাদি । 


এ গ্রন্থে আরো আছে বাতিলপন্থীদের আকীদা বিশ্বাসের 
খণ্ডন ও প্রতিবাদী বিশ্লেষণ । আল্লাহ তাকে জাযায়ে 
খায়ের দান করুন, তার ছাওয়াব বাড়িয়ে দিন, 


আমাদেরকে ও তাকে আরো অধিক জ্ঞান, হিদায়েত ও 
12 


তাওফিক দান করুন । পাঠকসহ সকল মুসলিমকে এ 
গ্ন্থ থেকে উপকার লাভের তাওফিক দান করুন। 
নিশ্চয় তিনি দো‘আ কবুলের মালিক এবং প্রার্থনা মঞ্জুর 
করে নেয়ার ব্যাপারে অতি ক্ষমতাবান 


অনুলিপি করিয়েছেন আল্লাহর প্রতি মুখাপেক্ষী আবদুল 
আযীয ইবন আবদুল্লাহ ইবন বায- আল্লাহ তাকে 
মাগফিরাত দানে ভূষিত করুন। আল্লাহ তা'আলা 
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি, তাঁর পরিবারবর্গ ও সাহাবীগণের 
প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন। 


আবদুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায 
মহাপরিচালক 


ইলমী গবেষণা, ইফতা, দাওয়াত ও ইরশাদ বিষয়ক 


৫/১১/১৪০৪ হি, 


লেখকের ভূমিকা 


il 2) ls 
সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য। আমরা তাঁর 
প্রশংসা করি। তাঁর কাছে সাহায্য প্রার্থনা করি। তাঁর 
কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। আমাদের নিজ 
নাফসের খারাবি এবং কর্মসমূহের মধ্যে যা অসাধু তা 
থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। যাকে আল্লাহ 
হিদায়েত দান করেন তাকে গোমরাহকারী কেউ নেই, 
আর যাকে তিনি গোমরাহ করেন তাকে হিদায়েতকারী 
কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো 
সত্য ইলাহ নেই৷ তিনি একক ৷ তাঁর কোনো শরীক 
নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল । 
তাঁর সাহাবীগণের প্রতি এবং যারা সততার সাথে 


তাঁদের অনুসরণ করেছেন তাদের প্রতি সালাত বর্ষণ 
করুন এবং উত্তম শান্তিতে ভূষিত করুন। 


এরপর কথা হলো, আল্লাহর নাম ও গুণাবলির প্রতি 
ঈমান আনা ঈমানের স্তম্ভসমূহের মধ্যে একটি । আর 
সে রুকনগুলো হচ্ছে, মহান আল্লাহর অস্তিত্বের ঈমান’, 
তাঁর রুবুবিয়াত তথা প্রভুত্বের উপর ঈমান । তাঁর 
উলুহিয়াত তথা একমাত্র তাঁরই ইবাদত করতে হবে 
সেটার উপর ঈমান এবং আসমা ওয়াস্‌ সিফাত তথা 
আল্লাহর যাবতীয় নাম ও গুণাবলীর উপর যথার্থ 
ঈমান। 


নাম ও গুণের ক্ষেত্রে আল্লাহ তা‘আলাকে অদ্বিতীয় মানা 
তাওহীদের তিন প্রকারের মধ্যে একটি । আর তা হচ্ছে, 


* আল্লাহর অস্তিত্বের বিষয়টির প্রমাণ অগণিত অসংখ্য । তবে সেটা প্রমাণে 
আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে, যা কালাম 
শাস্ত্রবিদদের ব্যবহৃত নিয়মের সাথে অনেক সময়েই খাপ খায় না। এ 
ব্যাপারে বিস্তারিত জানার জন্য খালেদ আবদুল লতিফ মুহাম্মাদ নূর লিখিত 
মানহাজু আহলিস সুন্নাত ওয়াল-জামা‘আত ওয়া মানহাজুল আশা'য়েরা এবং 
আবদুর রহমান সালেহ আলে মাহমূদ রচিত মাওকাফু ইবনু তাইমিয়্যাহ 


মিনাল আশা'য়েরা গ্রন্থদ্ধয় দেখা যেতে পারে। 
15 


তাওহীদুর রুবুবিয়্যাহ (প্রভুত্বে একত্ব) তাওহীদুল 
উলুহিয়্যাহ (ইবাদতের ক্ষেত্রে একত্ব) তাওহীদুল আসমা 
ওয়াস সিফাত (নাম ও গুণের ক্ষেত্রে একত্ব) । 


[দ্বীনে ইসলামে আল্লাহর নাম ও গুণাবলীর জ্ঞান 
অর্জনের মর্যাদা] 

দ্বীন ইসলামে তাওহীদে আসমা ওয়াস্‌ সিফাত তথা 
নাম ও গুণসমগ্রের ক্ষেত্রে তাওহীদের মর্যাদা অত্যন্ত 
উঁচু । এর গুরুত্ব অপরিসীম ৷ আল্লাহর নাম ও গুণাবলী 
সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে তা কোনো ব্যক্তিকেই 
পরিপূর্ণরূপে আল্লাহ তা'আলার ইবাদত করার সুযোগ 
দেয় না, পক্ষান্তরে এর জ্ঞান থাকলে সে আল্লাহ 
তা‘আলাকে সুস্পষ্ট জ্ঞানসহ ইবাদত করতে পারবে। 
আল্লাহ তা‘আলা বলেন: 


[ABLE ESC LILY dh ) 


“আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ । 
সুতরাং তোমরা তাঁকে সেসব নামের মাধ্যমেই ডাক ৷” 
(সূরা আল আরাফ: ১৮০) 


16 


এ আয়াতে আল্লাহ তা‘আলাকে তাঁর নামের মাধ্যমে 
ডাকার যে কথাটি রয়েছে, এই ডাকা দুই প্রকার 
একটি হলো আল্লাহ তা'আলার কাছে কোনো কিছু 
চাওয়ার জন্য ডাকা, অপরটি হলো এই নামগুলোর 
মাধ্যমে আল্লাহ তা'আলার ইবাদত করার উদ্দেশে 
ডাকা । 


চাওয়ার জন্য ডাকা 


চাওয়ার জন্য ডাকার অর্থ হলো, আপনি আল্লাহর কাছে 
কোনো কিছু চাওয়ার পূর্বে এমন নাম চয়ন করবেন যা 
আপনার প্রার্থিত বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ হয়। যেমন 
আপনি বলবেন, ‘হে ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা 
ইত্যাদি ৷ 


ইবাদতের উদ্দেশ্যে ডাকা 


ইবাদতের উদ্দেশ্যে ডাকার অর্থ হলো, আল্লাহ 
তা'আলার নামসমূহের যে দাবি রয়েছে সে দাবি 


17 


অনুযায়ী আপনি আল্লাহ তা'আলার ইবাদত করবেন। 
অতএব আপনি তাওবা করবেন, কারণ আল্লাহ্‌ 
তা'আলা হলেন অতি তাওবা কবুলকারী। আপনি 
জিহ্বা ব্যবহার করে আল্লাহ তা'আলার যিকির করবেন, 
কেননা তিনি সর্বশ্রোতা। আপনি অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা 
আল্লাহ তা'আলার ইবাদত করবেন; কারণ তিনি 
সর্বপ্নষ্টা। আপনি গোপনেও আল্লাহ তা'আলাকে ভয় 
করবেন; কারণ তিনি হলেন আল্-লাতীফ আল খাবীর 
অর্থাৎ অতিসুক্ষদর্শী ও সকল বিষয়ে সম্যক অবহিত ৷ 


[এ গ্রন্থ রচনার মূল কারণ] 


নাম ও গুণ বিষয়ক তাওহীদের এ মর্যাদার কারণে 
আর এ ব্যাপারে মানুষের, কখনো হক আবার কখনো 
অজ্ঞতা ও একঘেয়েমিবশত বাতিল, কথাবার্তার কারণে 
আমি এ ব্যাপারে কিছু নীতিমালা লিপিবদ্ধ করার ইচ্ছা 
পোষণ করেছি। আল্লাহ তা'আলার কাছে আমার 
প্রত্যাশা তিনি যেন আমার এ আমলকে একমাত্র তাঁর 
উদ্দেশেই এঁকান্তিকভাবে পেশ করার তাওফিক দান 
করেন। আমার এ কাজকে তাঁর সন্তুষ্টির অনুগামী 


18 


বানান এবং তাঁর বান্দাদের জন্য উপকারী বানান । 
আমি এ গ্রন্থের নাম দিয়েছি: 


Ss do dl So 3 Hl cll 


(আল্লাহর গুণাবলি ও তাঁর নামসমূহের বিষয়ে চমৎকার 
নীতিমাল৷) 


লেখক 


সূচিপত্র 


ভূমিকা: 

প্রথম অধ্যায়: আল্লাহর নাম বিষয়ক নীতিমালা / 

প্রথম মূলনীতি: আল্লাহর নামসমূহ সবগুলোই সুন্দর 

দ্বিতীয় মূলনীতি: আল্লাহর নামসমূহ একই সাথে নাম ও গুণ উভয়টিই / 


তৃতীয় মূলনীতি: আল্লাহ তা'আলার নামসমূহ যদি এমন গুণের নির্দেশকারী 
হয় যা মাখলুককেও স্পর্শকারী, তবে তিনটি বিষয়কে 
শামিল করবে 


চতুৰ্থ মূলনীতি; আল্লাহ তা'আলার নামসমূহ তাঁর নাম ও গুণাবলিকে 
সরাসরি বুঝায়, অন্তর্ভুক্তি হিসেবে বুঝায় এবং দাবি 
হিসেবেও বুঝায় 


পঞ্চম মূলনীতি: আল্লাহর নামসমূহ কুরআন-সুন্নাহ নির্ভর, এ ক্ষেত্রে 
মানুষের বুদ্ধিবিবেচনার কোনো দখল নেই । 


20 


ষষ্ঠ মূলনীতি; আল্লাহর নামসমূহ সুনির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় 


সপ্তম মূলনীতি: আল্লাহর নামগুলোর ব্যাপারে ইলহাদ হলো নামসমূহে যা 
কিছু আবশ্যক তা বিকৃত করা। 


দ্বিতীয় অধ্যায়: আল্লাহ তা'আলার সিফাত তথা গুণ-বিষয়ক মূলনীতি/ 


প্রথম মূলনীতি: আল্লাহ তা'আলার সকল সিফাতই পূর্ণাঙ্গ এবং এতে 
কোনো প্রকার অপূর্ণতা নেই। 


দ্বিতীয় মূলনীতি: সিফাতের অধ্যায় নামের অধ্যায় থেকে প্রশস্ততর ৷ 


তৃতীয় মূলনীতি: আল্লাহ তা'আলার গুণসমূহ দু'ভাগে বিভক্ত সাব্যস্তজাত 
গুণ ও অসাব্যন্তজাত গুণ । 


চতুৰ্থ মূলনীতি; সাব্যন্তজাত গুণগুলো প্রশংসা ও পূৰ্ণঙ্গসূচক গুণ। অতএব 
এসব গুণ যত বেশি হবে এবং এসবের অর্থে যত বেশি 
বিভিন্নতা আসবে, যিনি এসব গুণে গুণান্বিত তাঁর 
পূর্ণাঙ্গতা তত অধিক প্রকাশ পাবে। 


পঞ্চম মূলনীতি: সাব্যস্তজাত গুণ দু ‘ভাগে বিভক্ত । আল্লাহর সত্তাসংলগ্ন 
গুণ ও তাঁর কর্মসংলক্ন গুণ। 


21 


ষষ্ঠ মূলনীতি; সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে বড় দুটি নিষিদ্ধ বিষয় থেকে 
মুক্ত থাকা খুবই জরর্মর। এর একটি হলো ‘তামছীল’ 
(সাদৃশ্য নির্ধারণ) আর অপরটি হলো ‘তাকয়ীফ’ (ধরণ 
নির্ধারণ) । 


সপ্তম মূলনীতি: আল্লাহ তা ‘আলার সিফাতসমূহ ওহীনির্ভর। এ ক্ষেত্রে 
বুদ্ধি বিবেচনার কোনো স্থান নেই। 


তৃতীয় অধ্যায়: নাম ও সিফাত প্রমাণকারী দলিল-বিষয়ক মূলনীতি/ 


প্রথম মূলনীতি: নাম ও সিফাত প্রমাণের উৎস বা দলিল হলো মাত্র দুটি 
একটি হলো আল্লাহর কিতাব আর অপরটি হলো 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 


দ্বিতীয় মূলনীতি: কুরআন-সুন্নাহর শব্দসমূহকে বিকৃত না করে তার প্রকাশ্য 
অর্থে ব্যবহার করা ওয়াজিব, বিশেষ করে আল্লাহ 
তা'আলার সিফাত কেন্দ্রিক শব্দমালা; কেননা এ ক্ষেত্রে 


মানববুদ্ধির কোনো স্থান নেই । 


তৃতীয় মূলনীতি: সিফাত সংবলিত বাণীসমূহের প্রকাশ্য অর্থ এক হিসেবে 
আমাদের জানা আর অন্য হিসেবে আমাদের জন্য তা 


অজ্ঞাত । 
22 


চতুৰ্থ মূলনীতি: কুরআন ও সুন্নাহর টেক্সট বা ভাষ্যসমূহের বাহ্যিক অর্থ যা 
টেক্সট বা ভাষ্যসমূহ সামনে আসার পর তৎক্ষণাৎ মাথায় 
আসে। এ বাহ্যিক অর্থ কনটেক্সট বা বাক্যের পূর্বাপর 
সম্পর্ক অনুযায়ী এবং এর সাথে সম্পৃক্ত কথা অনুযায়ী 
ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 
[সিফাত বিষয়ে আশ‘আরী ও মাতুরিদী সম্প্রদায়ের মতবাদের 
খণ্ডন] 


একটি সতর্কতা; প্রত্যেক মু'আত্তিলই মুমাচ্ছিল অনুরূপ প্রত্যেক 
মুমাচ্ছিলই মু'আত্তিল। 


চতুর্থ অধ্যায়: আহলে সুন্নাতের উপর আরোপিত কিছু সন্দেহ ও তার 
অপনোদন/ 


প্রথম উদাহরণ: হজরে আসওয়াদ জমীনের বুকে আল্লাহর ডান হাত 


দ্বিতীয় উদাহরণ: বান্দাদের অনস্তরসমূহ দয়াময়ের আঙ্গুলসমূহের মধ্যে 
দু'আঙ্গুলের মাঝখানে 


তৃতীয় উদাহরণ: নিশ্চয় আমি আল্লাহ কর্তৃক বান্দাদের বিপদমুক্তি 
ইয়েমেনবাসীদের পক্ষ থেকে পাই। 


23 


চতুর্থ উদাহরণ: (ইন্তাওয়া এর অর্থ) “তারপর তিনি আকাশের দিকে 
মনোনিবেশ করলেন” । 


পঞ্চম ও ষষ্ঠ উদাহরণ: (আরশে থাকা এবং সাথে থাকার মধ্যে 
সামঞ্জস্যতা) “তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের 
সাথে আছেন” “তার চেয়েও কম, কিংবা বেশি যাই হোক না 
কেন, তিনি তো তাদের সাথে রয়েছেন, তারা যেখানেই থাকুক 
না কেন” 


পরিশিষ্ট: আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির সঙ্গেই আছেন, এ বিশ্বাসের 
ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত: 


একটি সতর্কতা: (আল্লাহ তা'আলা বান্দার সাথে থাকার প্রকৃত 
অর্থ) 


আরেকটি সতর্কতা (মহান আল্লাহ উধ্বে থাকার প্রমাণাদি) 
আল কুরআনের প্রমাণ 

সুন্নাতের প্রমাণ 

যুক্তিনির্ভর প্রমাণ 


24 


ফিতরতের প্রমাণ 
ইজমার প্রমাণ 
তৃতীয় সৰ্তকতা: 
সপ্তম ও অষ্টম উদাহরণ: 
নবম ও দশম উদাহরণ: 
একাদশ উদাহরণ: 
দ্বাদশ উদাহরণ: 
ত্ৰয়োদশ উদাহরণ: 
চতুর্দশ উদাহরণ: 
পঞ্চদশ উদাহরণ; 


পঞ্চম অধ্যায়: পরিশিষ্ট, আশা'য়েরা (মাতুরিদিয়্যাহ) এবং তাদের মত যারা 
অপব্যাখ্যা করে তাদের সন্দেহের অপনোদন: 


একটি প্রশ্ন 


25 


পরিশিষ্ট: 
সৌদি আরব থেকে প্রকাশিত “মাজাল্লাতুদ দাওয়াহ’ 


পত্রিকায় ছাপা প্রবন্ধের কপি 


26 


A 


আল্লাহর নাম বিষয়ক মূলনীতি 


প্রথম মূলনীতি: আল্লাহর সকল নামই অতি নান্দনিক । 


অর্থাৎ সেগুলো সৌন্দর্যে সর্বশীর্ষে এবং সর্বোচ্চ পর্যায়ে । আল্লাহ তা'আলা 
বলেন: 


[ABU (EC BESC LLIN 5 3 


আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ । 
সুতরাং তোমরা তাঁকে সেসব নামের মাধ্যমে ডাক। 
(সুরা আল আরাফ: ৭: ১৮০) 


কারণ তা পূর্ণাঙ্গ গুনাবলীসম্পন্ন, যাতে কোনোভাবেই কোনো প্রকার 
অপূর্ণতা নেই, না সম্ভাব্য কোনো অপূর্ণতা না অব্যক্ত কোনো অপূর্ণতা । 


27 


এর উদাহরণ ( 3“!- আল হাইউ) ‘চিরঞ্জীব’ আল্লাহর নামসমূহের 
একটি নাম, যা এমন পূর্ণাঙ্গ জীবনকে নির্দেশ করে যা অস্তিত্বহীনতার 
পর্ব পেরিয়ে আসেনি এবং যাকে কখনো অস্তিত্বহীনতা স্পর্শ করবে 
না। যে জীবন সকল পূর্ণাঙ্গ গুণাবলীর ধারক, যেমন: জ্ঞান, ক্ষমতা, 
শ্রবণশক্তি এবং দৃষ্টিশক্তি ইত্যাদি । 

দ্বিতীয় উদাহরণ: (=!-!|-আল আলীমু) ‘সর্বজ্ঞ’ আল্লাহর নামসমূহের 
একটি, যা পরিপূর্ণ জ্ঞানকে নির্দেশ করে, যে জ্ঞান কোনো অজ্ঞতার 
পর্ব পেরিয়ে আসেনি এবং যে জ্ঞানকে কোনো বিস্মৃতি স্পর্শ করে 
না। আল্লাহ তাআলা বলেন: 

[orl © S55 Ns BS HANES 435 xe Els IE 
মূসা বলল, ‘এর জ্ঞান আমার রবের নিকট 
কিতাবে আছে। আমার রব বিভ্রান্ত হন না এবং 
ভুলেও যান না’ । [সুরা তাহা: ২০: ৫২/ 


সুপরিব্যাপ্ত জ্ঞান যা সবদিক থেকে সকল কিছুকে পরিবেষ্টন করে আছে, 
হোক তা আল্লাহ তা'আলার কর্মাদি বিষয়ক অথবা মাখলুকের কর্মাদি 
বিষয়ক । আল্লাহ তা'আলা বলেন: 


AGUAS PIU N A SG 5550 ¥ 
AE GES ENE; oo LES pd; 


28 


PMG or PSS Jat 25); so 


[oa 


এ বিষয়ে কেউ জানে না এবং তিনি অবগত রয়েছেন 
স্থলে ও সমুদ্রে যা কিছু আছে। আর কোন পাতা ঝরে 
না, কিন্তু তিনি তা জানেন এবং যমীনের অন্ধকারে 
কোন দানা পড়ে না, না কোনো ভেজা এবং না কোন 
শুষ্ক কিছু; কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে। /আল 
আনআম: ৫৯] 


BELLS U5) TE SN) ANG EE 2 jo } 
LY :১৯]ৰ্ঘূ 5 EE = 128 ঠ ELE > 29 
আর যমীনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিযকের 


দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তাদের 
আবাসস্থল ও সমাধিস্থল২। সব কিছু আছে স্পষ্ট 


২ এখানে = 4 বা আবাসস্থল বলতে মাতৃগর্ভে অবস্থান মতান্তরে মৃত্যু পর্যন্ত 
দুনিয়ায় অবস্থানকে বুঝানো হয়েছে। আর £১, 4 দ্বারা কবরস্থ করার স্থান 
মতান্তরে জন্মের পূর্বে পিতৃমেরুদন্ডে অবস্থান কিংবা মৃত্যুর সময় বা স্থান 
বুঝানো হয়েছে। 


29 


কিতাবে’ ৷ [সুরা হৃদ: ১১: ৬/ 
SAS LG Gd BN SAG Ly 
[tial {© idl Sl 2 YH; 
আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তিনি তা 
জানেন এবং তিনি জানেন যা তোমরা গোপন কর 
এবং যা তোমরা প্রকাশ কর । আল্লাহ অন্তরসমূহে 
যা কিছু আছে সে বিষয়ে সম্যক অবগত ৷ [সুরা 
আত-তাগারৃন : ৬৪: ৪] 
তৃতীয় উদাহরণ: (০=_!-আর রাহমানু) ‘পরম করুণাময়’ আল্লাহর 
নামসমূহের একটি যা পরিপূর্ণ রহমতকে শামিলকারী, যে রহমত সম্পর্কে 
রাসুলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(als JD 52 Se —l aly 


‘এই নারী তার সন্তানের প্রতি যতটুকু করুণশীল আল্লাহ তা'আলা তার 
বান্দাদের প্রতি এর থেকেও অধিক করুণাশীল।* উক্ত হাদীসটি 


* অর্থাৎ লওহে মাহফুযে। 
£ বর্ণনায় বুখারী, আদব অধ্যায়, অনুচ্ছেদ : সন্তানের প্রতি করুণা, তাকে চুম্বন 
করা ও গলায় লাগানো হাদীস নং (৫৯৯৯); মুসলিম, তাওবা অধ্যায়, 


অনুচ্ছেদ : আল্লাহ তাআলার রহমতের ব্যাপ্তি, হাদীস নং (২৭৫৪) 
30 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে 
বলেছিলেন। আর তা হলো, এক যুদ্ধ শেষে এক নারী তার শিশুকে 
যুদ্ধবন্দিদের ভেতরে পেল সে তাকে তুলে নিল, পেটের সঙ্গে লাগাল এবং 
তাকে দুধ পান করাল । তা দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উক্ত হাদীসটি ব্যক্ত করলেন রহমান শব্দটি আল্লাহ তা'আলার ওই ব্যাপক 
দয়া-করুণাকেও শামিল করে আছে যে সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন: 


Do: BLN sk LB LG G55} 
আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত রয়েছে। 
(আল আরাফ: ৭: ১৫৬) 


এই রহমতের ইঙ্গিত মুমিনদের জন্য ফেরেশতাদের প্রার্থনার মধ্যেও 
ব্যক্ত হয়েছে যা আল্লাহ তা‘আলা নিম্ববর্তী আয়াতে উল্লেখ করেছেন। 
Vi Cle 2508 $ S25 5) 
হে আমাদের রব, আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী ৷ 
(গাফের: ৪০; 9) 
* আল্লাহর নামসমূহের মধ্যে সৌন্দর্য প্রতিটি নাম আলাদা থাকা অবস্থায় 
যেমন পাওয়া যায়, অনুরূপভাবে একটি নামকে অন্যটির সঙ্গে একত্র 


করার সময়ও পাওয়া যায় । আর একটি নামকে অন্যটির সঙ্গে একত্র 
করলে পরিপূর্ণতার পর আরও অধিক পরিপূর্ণতা অর্জিত হয়। 


31 


এর উদাহরণ: ( == 4 আল আখযীযুল হাকীম) ‘সর্বশক্তিমান অধিক 
প্রজ্ঞাময়’ । আল্লাহ তা'আলা আল কুরআনের বন্থ জায়গায় এ দুটি নামকে 
একত্র করে উল্লেখ করেছেন। এ অবস্থায় প্রতিটি নাম একদিকে তার 
নিজস্ব পূর্ণাঙ্গতাকে বুঝায় । যেমন ‘আল আযীয’ নামে ‘ইয্যত’ অর্থাৎ পূর্ণাঙ্গ 
শক্তি এবং ‘আল হাকীম’ নামে পূর্ণাঙ্গ হিকমত ও প্রজ্ঞাকে বুঝায় । আর এ 
দুটিকে একত্র করলে অন্য আরেকটি পূর্ণাঙ্গ গুণকে বুঝায় । আর তা হলো 
আল্লাহ তা'আলার শক্তি হিকমতপূর্ণ । ফলে আল্লাহ তা'আলার শক্তি কোনো 
জুলুম-অন্যায় ও অপকর্মকে দাবি করে না, যেমনটি হতে পারে সৃষ্টিজীবের 
মধ্যে যারা শক্তিধর তাদের ক্ষেত্রে । কেননা সৃষ্টিজীবের মধ্যে যে শক্তিমান 
সে হয়ত গুনাহ গোপন রাখার জন্য তার শক্তিমত্তাকে ব্যবহারে উদ্রগ্জীব 
হয়ে ওঠতে পারে ফলে সে জুলুম-অন্যায় ও অপকর্ম করতে শুরু করবে। 
অনুরূপভাবে আল্লাহর বিচার ও হিকমত পূর্ণাঙ্গ শক্তিমিশ্রিত, সৃষ্টিজীবের 
বিচার ও হিকমতের বিপরীত; কেননা সৃষ্টিজীবের বিচার ও হিকমতে 
নিচুতা ও অজ্ঞতা মিশ্ৰিত হয়। 


দ্বিতীয় মূলনীতি: আল্লাহর নামসমূহ একই মুতূর্তে নাম ও 
গুণ 


নাম এ হিসেবে যে তা আল্লাহ তা'আলার সত্তাকে বুঝায় । এর পাশাপাশি 
32 


প্রতিটি নাম যে অর্থ ও ভাবকে নির্দেশ করে, তার নিরিখে প্রতিটি নাম গুণ 
হিসেবেও বিবেচিত প্রথমোক্ত বিষয়টির বিবেচনায় যেহেতু প্রতিটি নাম 
অভিন্ন সত্তা অর্থাৎ আল্লাহ তা'আলাকে নির্দেশ করছে অতএব তা 
সমার্থবোধক । আর দ্বিতীয়োক্ত বিষয়টি বিবেচনায় যেহেতু প্রতিটি নাম 
সুনির্দিষ্ট অর্থবোধক অতএব তা একটি থেকে অন্যটি ভিন্ন। অতএব (=| 
- চিরঞ্জীব, =| - সর্বজ্ঞ, - »ঞাসর্বশক্তিমান, ০:এ|- সর্বশ্বোতা, 
১১০4 - সৰ্বদ্নষ্টা, ০২১৷ - পরম করুণাময়, ==১!৷ - পরম দয়ালু, 
৯১| - সর্বশক্তিমান, =<=| - প্রজ্ঞাময় ) সবগুলো একই সত্তার নাম। 
আর সে সত্তা হলেন আল্লাহ তা'আলা কিন্তু যেহেতু ‘চিরঞ্জীব’ এর অর্থ 
‘সর্বজ্ঞ’ এর অর্থ থেকে ভিন্ন এবং ‘সর্বজ্ঞ! এর ‘সর্বশক্তিমান’ এর অর্থ 
থেকে ভিন্ন । অন্যান্য নামের বেলায় একই কথা প্রযোজ্য । 


আল্লাহ তা'আলার নামসমূহ একই মুহূর্তে নাম ও গুণ এ কথার পক্ষে আল 
কুরআনে প্রমাণ রয়েছে। আল্লাহ তা'আলা বলেন: 


[Vis © 23 35 ¥ 
আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু’ । (সুরা ইউনুস: ১০: ১০৭) 


অন্যত্র এরশাদ হয়েছে: 
[oA ASIN {ERI 53 5 S55 Ys 


33 


আর তোমার রব ক্ষমাশীল, দয়াময় । (সুরা আল 

কাহাফ: ১৮: ৫৮) 
দ্বিতীয় আয়াতটি এ কথা বুঝাচ্ছে যে, ‘আররাহীম’ (পরম দয়ালু ) হলেন 
তিনি যিনি দয়ার গুণে গুণান্বিত। আরবী ভাষাবিদদের এ ব্যাপারে এক্যমত্য 
রয়েছে যে, যার জ্ঞান রয়েছে কেবল তাকেই জ্ঞানী বলা হবে, যার 
শ্রবনশক্তি রয়েছে কেবল তাকেই শ্রোতা বলা হবে, যার দৃষ্টিশক্তি রয়েছে 
কেবল তাকেই দ্ৰষ্টা বলা হবে। এ কথাটি অত্যন্ত স্পষ্ট, এর পক্ষে কোনো 
প্রমাণ পেশ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। 


আল্লাহর নামসমূহ থেকে তার অর্থগুলো যারা সরিয়ে দেয় এ আলোচনার 
দ্বারা তাদের বাতুলতা ও গোমরাহীর ব্যাপারে স্পষ্ট ধারণা অর্জিত হলো। 
তাদের বক্তব্য হলো: আল্লাহ তা‘আলা শ্রবনশক্তি ছাড়াই সর্বশ্রোতা, দৃষ্টিশক্তি 
ছাড়াই সৰ্বপ্নষ্টা, শক্তি ছাড়াই তিনি শক্তিমান ইত্যাদি ইত্যাদি । তারা তাদের 
বক্তব্যের পক্ষে যে যুক্তি পেশ করে তা হলো আল্লাহর জন্য গুণসমগ্র প্রমাণ 
করলে একই সত্তার জন্য বহুত্বকে প্রমাণিত করা হয়। এটি একটি খোঁড়া 
যুক্তি, তা বরং নিঃপ্রাণ মৃত যুক্তি; কেননা খোদ আল কুরআনই এ যুক্তিকে 
বাতিল করে দিয়েছে। মানুষের বুদ্ধি বিবেচনাও এ যুক্তির বিপক্ষে ৷ 


আল কুরআন থেকে দলিল: যেহেতু আল্লাহ তা'আলা অদ্বিতীয় হওয়া সত্ত্বেও 
নিজেকে বহুগুণে গুণান্বিত করে পেশ করেছেন এতএব আল্লাহ তা'আলার 


34 


জন্য সিফাত বা গুণ যে প্রমাণিত তা নিঃসন্দেহ । ইরশাদ হয়েছে: 


} ক 


5 © 35 G22 PALO BA BS HE LY 
৯ IO Led El 5 © S533 Sl 


DYN ll 


নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন। নিশ্চয় তিনি 
সৃষ্টির সূচনা করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন। 
আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াময় । আরশের 
অধিপতি, মহান তিনি তা-ই করেন যা চান । (সুরা 
আল বৃরুজ: ৮৫: ১২-১৬ ) 


অন্যত্ৰ ইরশাদ হয়েছে: 


IAG © 543 SS SMO FY DS CE ¥ 
{6 SFE AS O F541 cl চা; © ৬ 


[o.\ :০)] 


তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা বর্ণনা 
কর, যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন। আর 
যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন। আর 


35 


যিনি তৃণ-লতা বের করেন। তারপর তা কালো খড়- 
কুটায় পরিণত করেন । (সূরা আল আলা: ১৯: ১-৫6) 


উল্লিখিত আয়াতসমূহে অদ্বিতীয় সত্তার বহু গুণের কথা রয়েছে, কিন্তু গুণের 
বহুত্বের কারণে খোদ সত্তার বনহুত্ব বহুত্বকে দাবি করে না। 


যুক্তিবুদ্ধির দলিল: যেহেতু গুণগুলো গুণান্বিত থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা 
নয়। গুণগুলো বিচ্ছিন্ন সত্তা হলে গুণান্বিত সত্তার বহুত্ব হওয়া দাবি করত; 
তা বরং গুণধারী সত্তার গুণাবলি যা তাঁর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে কায়েম 
রয়েছে। শুধু তাই নয়, বরং অস্তিত্বশীল এমন কোনো বিষয় নেই যা বনু 
গুণ-বিশিষ্ট নয় । 


উল্লিখিত আলোচনা থেকে এটাও পরিষ্কার হলো যে ‘আদ-দাহর’ (কাল) 
আল্লাহর নামসমূহের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কেননা আদ-দাহর হলো 
নামবাচক একটি জমাট শব্দ; যাতে এমন কোনো অর্থ নেই যার কারণে 
একে আল্লাহর সুন্দর নামসমূহের সঙ্গে যুক্ত করা যাবে। যেহেতু উক্ত শব্দটি 
কাল ও সময়ের নাম সে হিসেবে আল্লাহ তা'আলা আখিরাত 
অস্বিকারকারীদের সম্পর্কে বলেছেন: 


JELLY LEGG iB ASN EEE ১) 2 ৮1/৬; } 
[et 230 {A 


36 


জীবন । আমরা মরি ও বাঁচি এখানেই । আর কাল-ই 
কেবল আমাদেরকে ধ্বংস করে॥ (আল জাহিয়া: ৪৫: 
২৪) 


এর দ্বারা তারা রাত ও দিনের অতিক্রমকে বুঝিয়েছে। 


আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ‘আল্লাহ তা'আলা 
বলেন: আদম সন্তান আমাকে কষ্ট দেয়, কারণ সে আদ্দাহার (কাল) কে 
গালি দেয়। অথচ আমিই কাল, আমার হাতেই সব কিছু, আমি রাত ও 
দিনের পরিবর্তন ঘটাই ।'৫ 


এ হাদীসটি আদ-দাহার শব্দটিকে আল্লাহর নাম হিসেবে সাব্যস্ত করছে না; 
সংঘটিত ঘটনাসমগ্র । তারা আল্লাহ তা'আলাকে উদ্দেশ্য করে না। অতএব 
‘আমিই কাল’ এ কথাটির ব্যাখ্যা হাদীসের পরবর্তী অংশ থেকেই বুঝা যায় 
যেখানে বলা হয়েছে, ‘আমার হাতেই সব কিছু, আমি রাত ও দিনের 
পরিবর্তন ঘটাই’ অর্থাৎ আল্লাহ তা‘আলাই কাল এবং কালের গর্ভে যা আছে 


* _ বর্ণনায় বুখারী, তাফসীরুল কুরআন অধ্যায়, অনুচ্ছেদ : আমাদের তো কালই 
ধ্বংস করে, হাদীস নয় ৪৮২৭); মুসলিম, অধ্যায় : শব্দ আদবের অংশ, 


অনুচ্ছেদ : কালকে গালি দেয়া নিষিদ্ধ, হাদীস নং (২২৪৬) 
37 


সবকিছুর স্রষ্টা। আর এটা তিনি সুষ্টভাবেই বলেছেন যে তিনি রাত ও 
দিনের পরিবর্তন ঘটান, আর এ দুটোই হলো কাল। আর এটা সম্ভব নয় 
যে পরিবর্তনকারী ও পরিবর্তনগ্রহণকারী একই জিনিস হবে। এতএব উক্ত 
হাদীসে উল্লিখিত ‘আদ-দাহার’ শব্দটির দ্বারা আল্লাহ তা'আলা কে বুঝায় 
না। 


তৃতীয় মূলনীতি: আল্লাহ্‌ তা'আলার নামসমূহ যদি এমন গুণের নির্দেশকারী 
হয় যা মাখলুককেও স্পর্শকারী, তবে তিনটি বিষয়কে শামিল করবে: 


প্রথমত: ওই নামটি আল্লাহর জন্য সাব্যস্ত হওয়া ৷ 


দ্বিতীয়ত: নামটি যে গুণকে শামিল করে আছে তা আল্লাহর জন্য সাব্যস্ত 
হওয়া । 


তৃতীয়ত: উক্ত গুণের যে হুকুম ও দাবি রয়েছে তা প্রমাণিত হওয়া ৷ 


এ কারণেই ডাকাতরা যদি তাওবা করে তবে তাদের বেলায় শরীয়তের 
বিধিবদ্ধ শান্তি ‘হদ’ মওকুফ হয়ে যাওয়ার ব্যাপারে মুজতাহিদ আলিমগণ 
অভিমত ব্যক্ত করেছেন এবং দলিল হিসেবে তারা নিম্নোক্ত আয়াতটি পেশ 
করেছেন। ইরশাদ হয়েছে: 


38 


I LEG ele 325 of JE oo HE Sf NY 3 


[Yt SUI © > TS 


তাওবা করে নেয়, তবে জেনে রাখো যে, নিশ্চয়ই 
আল্লাহ ক্ষমাশীল, দয়ালু । (আল মায়েদা: ৫: ৩৪) 


কেননা এ দুটি নাম (ক্ষমাশীল ও অতি দয়ালু) এর দাবি হলো, আল্লাহ 
তা'আলা নিশ্চয় তাদের ক্ষমা করে দিয়েছেন এবং হদ রহিত করে তাদের 
প্রতি করুণ করেছেন। 


এর উদাহরণ: ৷ ‘সর্বশ্বোত’ এটি একদিকে ‘আস-সামী‘উ’ নামটি 
আল্লাহর জন্য সাব্যস্ত করছে। অন্যটি তা £=এ| শ্রবণশক্তি' কে আল্লাহর 
গুণ হিসেবে সাব্যস্ত করছে। এবং শ্রবণের যে হুকুম ও দাবি তা আল্লাহর 
জন্য সাব্যস্ত করছে। যেমন আল্লাহ তা'আলা গোপন কথা ও নিভৃতে 
পরিচালিত কথাও শোনেন ইরশাদ হয়েছে: 


[DAN O rai tn DISSE is HY 


আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন নিশ্চয় আল্লাহ্‌ 
সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (আল মুজাদালা: ১) 


39 


আর যদি আল্লাহর নাম এমন গুণকে নির্দেশকারী হয় যা আল্লাহ তা'আলার 
সত্তায় সীমিত থাকে, তবে তা দুটি বিষয়কে শামিল করে: 


প্রথমত: ওই নামটি আল্লাহর জন্য প্রমাণিত হওয়া । 


দ্বিতীয়ত: ওই নামটি যে গুণকে ধারণ করে আছে তা আল্লাহর জন্য সাব্যস্ত 
হওয়া । 


এর উদাহরণ: =!৷ ‘চিরঞ্জীব’ এটি একদিকে ‘আল হাইউ’ শব্দটিকে 
আল্লাহর নাম হিসেবে সাব্যস্ত করছে। অন্যদিকে ‘আল হায়াত’ তথা 
‘জীবন’- কে আল্লাহ তা'আলার একটি গুণ হিসেবে সাব্যস্ত করছে। 


চতুৰ্থ মূলনীতি: আল্লাহ তা'আলার নামসমূহ তাঁর সত্তা ও গুণাবলির উপর 
(তিনভাবে প্রমাণবহ) সর্বদিক থেকে প্রমাণ করে, অন্তর্ভুক্তি হিসেবে প্রমাণ 
করে এবং দাবি হিসেবেও প্রমাণ করে: 


এর উদাহরণ: ঠাএ! 'সৃষ্টা’ নামটি আল্লাহ তা'আলার সত্তা এবং সৃষ্টি 
করার গুণকে সরাসরি বুঝাচ্ছে। আর শুধু আল্লাহর সত্তা এবং শুধু সৃষ্টি 
করার গুণ (এ দুয়ের যে কোনো একটি)কে অন্তর্ভুক্তি হিসেবে বুঝায় । 
অর্থাৎ খালিক শব্দটি দুটি বিষয়কে অন্তর্ভুক্ত করে আছে। একটি আল্লাহর 
নাম, অপরটি আল্লাহর গুণ। অতএব যেকোনো একটিকে অন্তর্ভুক্তি হিসেবে 


40 


বুঝায় । এর পাশাপাশি খালিক শব্দটি দাবি হিসেবে ‘ইলম’ ও ‘কুদরত’ এ 
দুটি গুণকে সাব্যস্ত করছে। 


এ কারণেই আল্লাহ তা'আলা যখন আকাশ ও পৃথিবীর সৃষ্টির কথা উল্লেখ 
করেছেন, তিনি বলেছেন: 


J BES HS 55 08 F Ge HT Silay 
D:D Ce 05% 


যেন তোমরা জানতে পার যে, আল্লাহ সর্ববিষয়ে 
ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞানতো সব কিছুকে বেষ্টন 
করে আছে। (সূরা আত-তালাক:১২) 


জন্য খুবই উপকারী ৷ তারা যদি শব্দের অর্থ উদ্ধারে মনোনিবেশ করে এবং 
দাবিগত অর্থ কিভাবে উদ্ধার করতে হয় তা বুঝার জন্য আল্লাহ তা'আলা 
তাওফীক দান করেন তবে একটি মাত্র দলিল থেকে বহু মাসআলা বের 
করতে তারা সক্ষম হবে। 


জেনে রাখা ভালো যে, আল্লাহ তা'আলার কথা এবং আল্লাহর রাসূলের 
কথার দাবিগত অর্থ, যদি তা শুদ্ধ দাবিগত অর্থ হয়, তবে তা হক ও সত্য। 


কেননা আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলের কথা হক, অতএব যা হকের 
41 


দাবি তাও হক। উপরন্তু আল্লাহ ও তাঁর রাসূলের কথার যে দাবিগত অর্থ 
হতে পারে সে ব্যাপারে আল্লাহ তাআলা সুপরিজ্ঞাত। অতএব তা উদ্দিষ্ট ৷ 


আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ব্যতীত অন্য কারো কথার 
দাবিগত অর্থের অবস্থা তিনটি; 


প্রথমত: বক্তাকে বলা হবে যে আপনার কথার দাবিগত অর্থ হলো এই 
এবং বক্তাও তা মেনে নেবে। উদাহরণত যে ব্যক্তি আল্লাহ তা'আলার 
কর্মগত গুণসমূহ অস্বীকার করে সে যদি এ প্রকৃতির গুণ আল্লাহর জন্য 
সাব্যস্তকারীকে উদ্দেশ্য করে বলে: আপনি যে আল্লাহ তা'আলার কর্মগত 
গুণ সাব্যস্ত করছেন এর দাবি হলো যে আল্লাহ তা'আলার কিছু কর্ম অনাদি 
নয় বরং তা নতুন ৷ এর উত্তরে কর্মগত গুণ সাব্যস্তকারী বলবে: হ্যাঁ, আমি 
এ বিষয়টি স্বীকার করি; কারণ আল্লাহ তা'আলা যা ইচ্ছা তাই করেন। তাঁর 
কথা ও কর্ম শেষ হয়ে যাওয়ার মতো কোনো বিষয় নয়। যেমন আল্লাহ্‌ 
তাআলা বলেছেন: 


55 dl 5 IS AS Be AK SS 
[4S LG BIS ali BS I SI LAE ILS 


বল, ‘আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি 
হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের 


42 


কথা শেষ হওয়ার আগেই । যদিও এর সাহায্যার্থে 
অনুরূপ আরো সমুদ্র নিয়ে আসি’ । (সূরা আল কাহাফ: 
5৮: ১০০৯) 


অন্যত্ৰ তিনি বলেছেন: 


25 bs BUG IAAL OBE op DNS S15 3 
চহ ES Ei EGG poo Se i2 a 0B TEES 
0 LSIS LE MIADLLS BIBL HLL 

[SY :0l2)] 


আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর 
সমুদ্র (হয় কালি), তার সাথে কালিতে পরিণত হয় 
আরো সাত সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে 
না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । (সুরা 


নকমান: ৩১; ২৭) 


অতএব বিশেষ বিশেষ নব কর্ম যদি আল্লাহ তা'আলা সম্পাদনা করেন 
তবে এর দ্বারা তাঁর কোনো ক্রুটি প্রমাণিত হয় না। 


দ্বিতীয় অবস্থা: বক্তাকে তার কথার দাবিগত অর্থের কথা বলা হবে, কিন্তু 
সে এ দাবিগত অর্থ অস্বীকার করবে। যেমন আল্লাহর গুণসমূহ 
অস্বীকারকারী গুণসমূহ সাব্যস্তকারীকে লক্ষ্য করে বলবে: আপনি যে 


43 


আল্লাহর গুণসমূহ সাব্যস্ত করছেন এর দাবি হলো - আল্লাহ তা'আলা তার 
গুণসমূহের ক্ষেত্রে মাখলুক সদৃশ ৷ এর উত্তরে গুণসমূহ সাব্যস্তকারী বলবে: 
না, দাবিগতভাবে তা প্রমাণিত হয় না। কেননা সৃষ্টিকর্তার গুণসমূহ 
সৃষ্টিকর্তার সঙ্গে সম্পৃক্ত করে উল্লিখিত । সম্পৃক্তি ছাড়া সাধারণভাবে তা 
উল্লেখ করা হয়নি। সাধারণভাবে উল্লেখ করলে আপনার কথা মেনে 
নিতাম । অতএব আল্লাহর গুণসমূহ কেবল আল্লাহর জন্যই তাঁর শান 
অনুযায়ী সুনির্দিষ্ট। উপরন্তু আমি আপনাকে বলব যে আপনি আল্লাহর 
গুণসমূহ অস্বীকার করা সত্ত্বেও তিনি যে একজন ‘সত্তা’ তা মেনে নেন, 
অর্থাৎ তাঁর জন্য যাতৃ তথা সত্তা হওয়াকে সাব্যস্ত করেন এবং বলেন যে 
আল্লাহর সত্তা কোনো মাখলুকের সত্তা সদৃশ নয়। তাহলে যাত ও সিফাত 
তথা সত্তা ও গুণের মধ্যে পার্থক্য করার কারণ কি? 


উল্লিখিত দুই অবস্থায় দাবিগত অর্থের বিষয়টি পরিষ্কার ৷ 


তৃতীয় অবস্থা: দাবিগত অর্থের ব্যাপারটি অব্যক্তভাবে আছে। কথাতে 
সেটার স্বীকারও নেই, আবার অস্বীকারও নেই । এ অবস্থার হুকুম হলো - 
দাবিগত অর্থটি বক্তার কথার সঙ্গে সম্পৃক্ত করা হবে না; কেননা এ ক্ষেত্রে 
এ সম্ভাবনা রয়েছে যে, যদি বক্তার সম্মুখে তা উল্লেখ করা হয়, তবে সে 
তা মেনে নেবে অথবা দাবীগত অর্থটি অস্বীকার করবে। এক্ষেত্রে এটারও 
সম্ভাবনা রয়েছে যে যদি তার সম্মুখে দাবিগত অর্থের কথা উল্লেখ করা হয়, 


44 


তখন সে দাবীগত অৰ্থটি উপলব্ধি করতে সক্ষম হবে এবং সেটার অসারতা 
বুঝতে পেরে তার কথা থেকে ফিরে আসবে কারণ, যে অর্থ দাঁড়ালে 
সমস্যা অবধারিত হয় সে অর্থটি অগ্রহণযোগ্য হওয়াটি অবধারিত । 


এ দুটি সম্ভাবনা থাকার কারণে বলা যাবে না যে, কোনো কথার দাবিগত 
ভাবও কথা হিসেবে ধর্তব্য। 


যদি প্রশ্ন করে বলা হয় যে, যদি বক্তার কথার দাবি থেকে বিষয়টি ওঠে 
আসে, তবে এটিও বক্তার কথা হিসেবে ধরে নেওয়া হবে। কারণ এমনটি 
হওয়াই স্বাভাবিক; বিশেষ করে কথা ও তার দাবির মধ্যে যদি কাছাকাছি 
সম্পর্ক থাকে। 

উত্তরে বলব: এ প্রশ্নটি এ হিসেবে অবান্তর যে, মানুষ তো মানুষই । 
মানুষের অন্তর্গত ও বহির্গত নানা অবস্থা রয়েছে, যার কারণে তার কথার 
দাবিগত অর্থ কি দাঁড়াচ্ছে তা হয়ত তার অন্তর থেকে হারিয়ে যায়, সে 
হয়ত উদাসীন হয়ে পড়ে, অথবা ভুল করে, অথবা সে দিশেহারা হয়ে পড়ে, 
অথবা সে তর্কের চাপে দাবিগত অর্থে চিন্তা করা ব্যতীতই কোনো কথা 
বলে ফেলে ইত্যাদি । 


পঞ্চম নীতিমালা: আল্লাহর নামসমূহ কুরআন-সুন্নাহ নির্ভর, এ ক্ষেত্রে 


45 


মানুষের বুদ্ধিবিবেচনার কোনো দখল নেই। 


অতএব কুরআন ও সুন্নায় আল্লাহর নামসমূহের ব্যাপারে যতটুকু পাওয়া 
যায় ততটুকুই আমাদের গ্রহণ করতে হবে, এর ওপর কোনো কিছু 
বাড়ানোও যাবে না, কমানও যাবে না; কেননা আল্লাহ তাআলা যা কিছুর 
উপযোগী মানুষের আকল-বুদ্ধি দ্বারা তা আয়ত্ব করা সম্ভব নয়। অতএব 
হবে। কারণ আল্লাহ তা'আলা বলেছেন: 


I Lad EATS dle x SAL ULE YS } 
[il DNL ONL LE HK IHS 


যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে 
অনুমান দ্বারা পরিচালিত হয়ো না; নিশ্চিত কর্ন, চক্ষু, 
হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা 
হবে। [আল ইসরা: ১৭: ৩৬] 


অন্যত্ৰ ইরশাদ হয়েছে: 


A GEE TOO} 


55 CELL as IR DG MUSES of SH Re GB; 


46 


Ir: SLI © SALE A Fils 


বল, ‘আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ- যা 
প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও 
অন্যায়ভাবে সীমালজ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের 
শরীক করা, যে ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ অবতীর্ণ 
করেননি এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা 
তোমরা জান না’ । (আল আরাফ; ৭: ৩৩) 


উপরন্তু আল্লাহ তা'আলার ওপর এমন নাম আরোপ করা যা তিনি নিজেকে 
দেননি, অথবা তিনি নিজেকে যে নাম দিয়েছেন তা অস্বীকার করা আল্লাহর 
বিরুদ্ধে স্পর্ধা প্রদর্শন বই অন্যকিছু নয় । অতএব এ ব্যাপারে আদব রক্ষা 
করতে হবে এবং কুরআন-সুন্নাহর পাঠে যা কিছু আছে সেখানেই সীমিত 
হয়ে যেতে হবে। 


ষষ্ঠ নীতিমালা: আল্লাহর নামসমূহ সুনির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় 


কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ একটি হাদীসে 
বলেছেন: 


47 


xc rl de Bs ol fl as 


‘হে আল্লাহ আমি আপনার কাছে প্রত্যেক ওই নাম দ্বারা প্রার্থনা করছি যা 
আপনার, যে নাম আপনি নিজেকে দিয়েছেন, অথবা আপনি আপনার 
কিতাবে নাযিল করেছেন, অথবা আপনি আপনার সৃষ্টিজীবের কাউকে 
শিখিয়েছেন, অথবা যে নাম আপনি আপনার কাছে, আপনার গায়েবী ইলমে 
একান্তভাবে রেখে দিয়েছেন’ হাদীসটি ইমাম আহমদ, ইবনে হিববান এবং 
ইমাম হাকেম বর্ণনা করেছেন আর হাদীসটি সহীহ ৷* 


বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ তা'আলা তার গায়েবী ইলমে যা 
একান্তভাবে রেখে দিয়েছেন তা কারও পক্ষেই হিসেব করে দেখা অথবা তা 
আয়ত্বে আনা কস্মিনকালেও সম্ভব নয়। 


আর যে হাদীসটিতে আল্লাহ তা'আলার নিরানব্বই নামের কথা এসেছে 


* _ বর্ণনায় আহমদ (১/৩৯১, 8৪৫২); ইবনে হিববান হাদীস নং (২৩৭২); 
হাকেম (১/৫০৯), আলবানী এটিকে ‘ আল আহাদীসুস্পাহীহা’- তে উল্লেখ 


করেছেন। 
48 


অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী; 
lee! sel Ul ch Ball Saal OU 


WL >> 


‘নিশ্চয় আল্লাহ তা'আলার নিরানব্বইটি, একটি বাদে একশটি, এমন নাম 
রয়েছে, যে ব্যক্তি তা ইহ্‌সা* (তথা যথাযথভাবে কার্যে পরিণত) করবে, সে 
জান্নাতে প্রবেশ করবে" এ হাদীসটি নিরানববই সংখ্যায় আল্লাহর নাম 
সীমিত হওয়াকে বুঝাচ্ছে না। যদি সীমিত হওয়া বুঝাত তবে হাদীসের 
ভাষ্য এমন হত: নিশ্চয় আল্লাহর নাম নিরানব্বইটি, যে তা ইহ্‌সা করবে, 
সে জান্নাতে প্রবেশ করবে’ অথবা এ জাতীয় কোনো ভাষ্য । 


তাহলে হাদীসের অর্থ হলো: এ সংখ্যার বাস্তবতা, যে ব্যক্তি এই সংখ্যায় 
আল্লাহর নামগুলোর বাস্তব অর্থ কাজে লাগাবে সে জান্নাতে প্রবেশ করবে। 
অতএব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ‘যে ব্যক্তি তা 


* _ নামগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর অর্থ এ নামগুলোর শব্দমালা 
মুখস্ত করা, তার অর্থ বোঝা এবং তার দাবি অনুযায়ী আমল করা (লেখক) 

’ _ বর্ণনায় বুখারী, তাওহদী অধ্যায়, অনুচ্ছেদ : নিশ্চয় আল্লাহ তাআলার একটি 
কম একশটি নাম রয়েছে, হাদীস নং (৭৩৯২); মুসলিম, যিকির অধ্যায়, 


অনুচ্ছেদ : আল্লাহর নাম এবং যে তা গুণবে তার মর্যাদা, (২৬৭৭) 
49 


ইহ্‌সা (যথার্থভাবে কার্যে পরিণত) করবে, সে জান্নাতে প্রবেশ করবে' এর 
পূর্ববর্তী বাক্যের পরিপূরক বাক্য । এটি কোনো স্বনির্ভর আলাদা বাক্য নয়। 
এর উদাহরণ হলো আপনি যদি বলেন: আমার কাছে একশ’ টাকা আছে 
যা আমি দান করার জন্য গণনা করে রেখেছি, তাহলে এ কথার অর্থ এটা 
নয় যে আপনার কাছে এ ছাড়া অন্য কোনো টাকা নেই৷ বরং এর অর্থ 
হলো আপনার কাছে আরো টাকা আছে, তবে দান করার জন্য একশ’ 
টাকা গণনা করে রেখেছেন। 


এ নামগুলো কোন্‌ কোন্‌ নাম তা নিৰ্ণয় করে সহীহ কোনো হাদীস বর্ণিত 
হয়নি। এ ক্ষেত্রে নাম নির্দিষ্ট করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে যে হাদীসটি এসেছে তা দুর্বল । 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া র. ‘আল ফাতাওয়া’ গ্রন্থে বলেন,'এই 
ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো বাণী উল্লিখিত হয়নি। এ ব্যাপারে হাদীস 
বিশেষজ্ঞদের এক্যমত্য রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া এর পূর্বে 
বলেছেন, (নিরানব্বইটি নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে যে হাদীসটি বর্ণিত 
হয়েছে) তা আল ওয়ালীদ নামক এক বর্ণনাকারী তার শামদেশীয় একজন 
শায়খের বরাত দিয়ে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার তার গ্রন্থ 


* - মাজমুউল ফাতাওয়া, খন্ড ৬, পৃষ্ঠা ৩৮৩ 
50 


‘ফাতহুল বারী’- তে ব্যাখ্যা করে বলেন যে, ইমাম বুখারী ও ইমাম মুসলিম 
ওয়ালীদ কর্তৃক বর্ণিত হাদীসটিকে পরিত্যাগ করেছেন । এ পরিত্যাগ করার 
কারণ শুধু এটা নয় যে, এ হাদীসটি ওয়ালীদ এককভাবে বর্ণনা করেছেন, 
বরং হাদীসটিতে মতদ্বৈততা ও অসঙ্গতি রয়েছে, হাদীসটিতে তাদলীস ও 
অন্য কারও বক্তব্য তাতে অনুপ্রবিষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো হাদীসে যেহেতু এ 
নিরানব্বইটি নাম উল্লেখ করেননি, তাই সালাফদের মধ্যে এ নামগুলো 
সুনির্দিষ্ট করার ক্ষেত্রে মতানৈক্য হয়েছে। এ ক্ষেত্রে তাদের থেকে নানামুখী 
বৰ্ণনা উল্লিখিত হয়েছে। যাই হোক, আমি কুরআন হাদীস ঘেঁটে আল্লাহ 
তা'আলার নিরানব্বইটি নাম এখানে একত্র করেছি। নামগুলো আমি 
দু'ভাগে ভাগ করেছি । প্রথম ভাগ হলো কুরআন থেকে এবং দ্বিতীয় ভাগ 
হলো সুন্নাহ থেকে । 


প্রথমত: কুরআন থেকে: 


4) Nl Nl > 


উপাস্য অনেক সম্মানিত ৷ অনেক উপরে একক 


** _ ইবনে হাজার আল আসকালানী, ফাতহুল বারী, খন্ড১১, পৃ. ২১৫ 
51 


। sul Ab) =) 
সৃষ্টিকারী Is প্রকাশিত 
le Be nl xd 
রক্ষাকারী দুর্নিবার তাওবা কবুলকারী সর্ববিষয় 
দৰ্শনকারী 
El Ca Ea BEE 
সংরক্ষণকারী 
xl El Ll = 
সবকিছুর ধারক চিরঞ্জীব সকল প্রশংসার | অত্যন্ত ধৈর্যলীল 
ও সংরক্ষণকারী অধিকারী 


52 


sl 235) 3১৬ ডা 
! Dl 5 gl 
সর্বশ্রোতা শান্তি দানকারী তত্বাধায়ক রিযকদাতা 
ul call el FES 
জ্ঞানী সর্ববিষয়ে সর্বজ্ঞ সাক্ষী গুণগ্ৰাহী 
পূর্ণতাপ্রাপ্ত 
sll Jl i = 
মর্যাদাশীল 
pal sal চে sl 


53 


INE EL ) ES) 2 
অধিকারী 
En il bl) sl 
সৃষ্টির গুনাবলীর | নিরাপত্তা ও ৷ সুক্মদর্শী, কৌশলী | সুমহান দাতা 
উদ্ধে ঈমান দানকারী 
Ee হণ খু ll 
iE সৰ্বকর্তৃত্বময় এ৷ cl ull 
জীবনোপকরণ 
মালিক নিরঙ্কশ সিদ্ধান্তের 
| অধিকারী 


54 


5 aE) সাহায্যকারী =! শী 
উত্তরাধিকারী ERE রক্ষণাবেক্ষণকারী 
মহাদাতা৮) dl 45) 2 


sl ol zl + 
মহাবিচারক 
দয়াবান প্রভূ চিরঞ্জীব 
ll ll ll sl 
প্রশস্তকারী | সংকীর্ণকারী আরোগ্যদান 
উত্তম, পবিত্র কাৰী 


55 


বেজোড়, ;॥। oul sl ol 
একক মহাদাতা | অনুগ্রহকারী 


এ নামগুলো যথার্থভাবে ঘেঁটে নির্বাচন করেছি। কুরআনে কারীম থেকে 
৮১টি আর সুন্নাতে রাসূল থেকে বাকী ১৮টি গ্রহণ করেছি। যদিও আমি 
‘আল-হাফীয়্য' গ্রহণ করার ক্ষেত্রে দ্বিধান্বিত। কারণ এ নামটি এককভাবে 
আসেনি, বরং ইবরাহীম আলাইহিস সালাম থেকে শর্তযুক্ত ভাবে এসেছে। 


[Vial © LS 558,53) 


“নিশ্চয় তিনি আমার প্রতি খুবই অনুগ্রহশীল”। [সূরা মারইয়াম: ৪৭] 
অনুরূপভাবে ‘আল-মুহসিন’ নামটিও ৷ কারণ তাবারানীতে বর্ণিত এ নামটির 
বৰ্ণনাকারীদের সম্পর্কে আমি অবগত হতে পারি নি। তবে শাইখুল ইসলাম 
ইবন তাইমিয়্যাহ এটিকে আল্লাহর নাম হিসেবে উল্লেখ করেছেন। 


তাছাড়া আল্লাহর নামসমূহের কিছু রয়েছে অন্য শব্দের সাথে সন্ধন্ধযুক্ত 
হয়ে । যেমন, “‘মালিকাল মুলকি’ ‘যিল-জালালি ওয়াল ইকরামি’। 


56 


সপ্তম মূলনীতি: আল্লাহর নামগুলো সংক্রান্ত ইলহাদ (অস্বীকার করা) হলো, 
এ নামসমূহের ব্যাপারে যে অবস্থান গুহণ আবশ্যক তা না করে তাকে অন্য 
খাতে প্রবাহিত করা । 


আর তা কয়েক প্রকার: 


প্রথমত: আল্লাহর নামসমূহের কোনো কিছু অস্বীকার করা অথবা নামসমূহ 
যেসব সিফাত (গুণ) ও হুকুম-আহকাম শামিল করে আছে তার মধ্যে 
কোনো বিষয় অস্বীকার করা। যেমনটি করেছে জাহমিয়া সম্প্রদায় ও 
অন্যান্য আহলে তা‘তীল তথা আল্লাহর গুণসমূহ অকার্যকর বলে ধারণাকারী 
সম্প্রদায় । এটা এ জন্য ইলহাদ (অস্বীকার) যে, আল্লাহর নামসমূহ ও তা 
যেসব হুকুম-আহকাম এবং আল্লাহর জন্য উপযুক্ত গুণসমূহকে শামিল 
করছে তার প্রতি ঈমান আনা ওয়াজিব । অতএব এ সবের মধ্যে কোনো 
কিছু অস্বীকার করার অর্থ, যা ওয়াজিব তা থেকে বিচ্যুত হয়ে অন্য দিকে 
ঝুঁকে যাওয়া 

দ্বিতীয়ত; আল্লাহর নামসমূহ এমন গুণ-নির্দেশক করে দেওয়া যা 
সৃষ্টিজীবের গুণ সদৃশ ৷ যেমনটি করেছে আহলে তাশবীহ তথা আল্লাহর 
গুণসমূহকে সৃষ্টিজীবের গুণসদৃশকারী সম্প্রদায়। এটা এ কারণে যে, 


57 


অর্থগতভাবে তাশবীহ (সাদৃশ্যকরণ) একটি বাতিল বিষয় । কুরআন-সুন্নাহর 
কোনো ভাষ্য এ বিষয়টিকে নির্দেশ করতে পারে না, বরং কুরআন-সুন্নাহর 
ভাষ্যসমূহ এ বিষয়টিকে বাতিল হওয়ার উপর প্রমাণবহ । অতএব আল্লাহর 
গুণসমূহকে সৃষ্টিকুলের গুণের সাথে তাশবীহ তথা সাদৃশ্যবোধক করে 
দেওয়ার অর্থ আল্লাহর নামের ব্যাপারে যা ওয়াজিব ও যথার্থ তা থেকে 
বিচ্যুতি ৷ 


তৃতীয়ত: আল্লাহ তা'আলার ওপর এমন নাম প্রয়োগ করা যা আল্লাহ 
তা'আলা স্বয়ং নিজের ওপর প্রয়োগ করেননি । যেমন খৃষ্টান সম্প্রদায় 
আল্লাহর ওপর (পিতা) নাম প্রয়োগ করেছে। আর দার্শনিকরা তাঁর ওপর 
প্রয়োগ করেছে (কার্যকরী কারণ) নাম। এটা এ জন্য বিচ্যুতি যে, আল্লাহর 
নামসমূহ ওহীনিৰ্ভর । অতএব আল্লাহ তা'আলার ওপর এমন নাম প্রয়োগ 
করা যা তিনি নিজের ওপর প্রয়োগ করেননি, নামের ব্যাপারে যা ওয়াজিব 
ও যথার্থ তা থেকে বিচ্যুতি । তা ছাড়া এ প্রয়োগকৃত নামগুলো স্বয়ং 
বাতুলতাপূর্ণ; যা থেকে আল্লাহ তাআলা পবিত্র । 


চতুৰ্থত: আল্লাহর নামসমূহ থেকে উৎকলিত করে কোনো উপাস্য বস্তুর নাম 
রাখা। যেমন -এক বর্ণনা মতে - মুশরিকরা আল্লাহ তা'আলার ‘আল 
আযীয’ নাম থেকে উৎকলিত করে তাদের মূর্তি আল উয্যার নাম রেখেছে। 
আল্লাহ তা'আলার ‘ইলাহ’ নাম থেকে উৎকলিত করে তাদের মূর্তি 'লাত’ 


58 


এর নাম রেখেছে। অতএব তারা আল্লাহ তা'আলার নামসমূহ থেকে 
উৎকলিত করে তাদের উপাস্যসমূহের নাম রেখেছে। এটা এ কারণে 
ইলহাদ যে, আল্লাহর নামসমূহ কেবল তাঁর জন্যই সুনির্দিষ্ট। এর দলিল 
আল্লাহ তা'আলার বাণী: 


[SLE ESE LATION 5 3 


আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ 
সুতরাং তোমরা তাঁকে সেসব নামের মাধ্যমে ডাক। 
(সূরা আল আরাফ:১৮০) 


অন্যত্ৰ ইরশাদ হয়েছে: 
[ALK O LTH YAN Hf 


আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; সুন্দর 
নামসমূহ তাঁরই । (সুরা তাহা: ২০: ৮) 


আরও ইরশাদ হয়েছে: 
[ALG SFM IL A ES ELON Hy 


তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও জমিনে যা 


59 


আছে সবই তাঁর । (সুরা আল হাশর: ৫৯; ২৪) 


অতএব, যেভাবে ইবাদত ও সত্য উলুহিয়ত আল্লাহর জন্য সুনির্দিষ্ট এবং 
আকাশ ও পৃথিবীতে তাঁরই মহিমা বর্ণিত, অনুরূপভাবে সুন্দরতম নামসমূহ 
তাঁর জন্যই সুনির্ধারিত। সুতরাং এ নামগুলো যেভাবে আল্লাহর জন্য 
সুনির্দিষ্ট করা হয় সেভাবে এগুলোর দ্বারা অন্য কারও নাম রাখা, নাম 
বিষয়ে যা ওয়াজিব ও উচিত তা থেকে বিচ্যুতি ৷ 


আল্পহর নামসমূহের সব ধরনের বিকৃতিই হারাম: কেননা আল্লাহ তা'আলা 


[WSL © SAIN USL tg lB Siok 35 


ঘটায় । তারা যা করত অচিরেই তাদেরকে তার 
প্রতিফল দেওয়া হবে। (সূরা আল আরাফ: ৭: ১৮০) 


এ বিকৃতিকরণের মধ্যে শরীয়তের দলিলের নিরিখে কোনোটি শেরেকী 
আবার কোনেটি কুফুরী । 


60 


61 


দ্বিতীয় অধ্যায়: আল্লাহ্‌ তা'আলার সিফাত 
তথা গুণ-বিষয়ক মূলনীতি 


প্রথম মূলনীতি; আল্লাহ তা'আলার সকল সিফাতই পূর্ণাঙ্গ এবং এতে 
কোনো প্রকার অপূর্ণতা নেই। 


যেমন হায়ত (জীবন), ইলম, (জ্ঞান), কুদরত, (ক্ষমতা) শ্রবণ, দর্শন, 
রহমত, ইয্যত (পরাত্রমশালিতা), হিকমত (প্রজ্ঞা), সর্বোচ্চে থাকা, আযমত 
(মহত্ব) ইত্যাদি । এর পক্ষে দলিল হলো ওহী, আকল (বুদ্ধিগত যুক্তি) ও 
ফিতরাত (স্বচ্ছ মানবপ্রকৃতি) ৷ 


ওহী থেকে দলিল: আল্লাহ তা'আলার বাণী: 


5 BS Fl AGL JE IL SEN DY 

[1-: AN © LSS 
যারা আখিরাতে ঈমান রাখে না, তাদের জন্য মন্দ 
উদাহরণ এবং আল্লাহর জন্য রয়েছে সর্বোচ্চ উদাহরণ । 
আর তিনিই পরাক্রমশালী, মহাজ্ঞানী । (সুরা আন্‌ 
নাহল: ১৬: ৬০) 


62 


‘সর্বোচ্চ উদাহরণ’ অর্থ হলো সর্বোচ্চ গুণ। 


বুদ্ধিগত দলিল হলো: বাস্তবে অস্তিত্ববান প্রতিটি বস্তুরই অবশ্যই কিছু 
গুণবৈশিষ্ট্য রয়েছে। এ গুণবৈশিষ্ট্য হয়ত পূর্ণাঙ্গ হবে, অথবা অপূর্ণাঙ্গ । 
দ্বিতীয়টি অর্থাৎ অপূর্ণাঙ্গ গুণ রব তা'আলার ক্ষেত্রে অপ্রযোজ্য, বরং তা 
বাতিল । এ কারণেই আল্লাহ তা'আলা মূর্তিসমূহের ইলাহ হওয়ার বাতুলতা 
এভাবে প্রকাশ করেছেন যে তা অপূর্ণাঙ্গতা ও অক্ষমতার বৈশিষ্ট্যে বিশিষ্ট । 
ইরশাদ হয়েছে: 


ALAIN FH 8 2 ES te HYG ¥ 

[0:3 © Shab LES oF 2G Mal os 
তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর 
পরিবর্তে এমন কাউকে ডাকে, যে কিয়ামত দিবস 
পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না? আর তারা তাদের 
আহবান সম্পর্কে উদাসীন । (সুরা আল আহকাফ; ৪৬: 
@) 


SAE 5 EE SAE YN HT 043 2 SS GI ) 


UNO SG SAS LG EE GE SAO 


[¢)\ «- 


63 


সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়। 
(তারা) মৃত, জীবিত নয় এবং তারা জানে না কখন 
তাদের পুনরুজ্জীবিত করা হবে। (সূরা আন্‌ নাহল: 
5৬; ২০-২১) 


আর ইব্রাহীম আ. তাঁর পিতার বিপক্ষে যুক্তি তুলে ধরে যা বলেছেন তার 
বর্ণনায় আল কুরআনে ইরশাদ হয়েছে: 
[inl (© EE HE SEN; Le Yi ESN Sd Cy 


হে আমার পিতা, তুমি কেন তার ইবাদাত কর যেনা 
শুনতে পায়, না দেখতে পায় এবং না তোমার কোন 
উপকারে আসতে পারে? (সূরা মারয়াম: ১৯: ৪২) 


ইব্রাহীম আ. তাঁর কাওমের বিপক্ষে যুক্তি তুলে ধরে যা বলেছেন তা 
উল্লেখপূর্বক ইরশাদ হয়েছে: 
Js EE LLG NY GB 998 2 HAA IN Ys 
SESH HB os AS i SO 2s 


[1 MEANS 


64 


সে বলল, ‘তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর 
ইবাদাত কর, যা তোমাদের কোনো উপকার করতে পারেনা 
এবং কোন ক্ষতিও করতে পারে না’? ‘ধিক তোমাদেরকে 
এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদাত কর 
তাদেরকে! ‘তবুও কি তোমরা বুঝবে না’? (সুরা আল 
আফিয়া: ২১: ৬৬ -৬৭) 


উপরন্ত অনুভূতি ও দৃষ্টির অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত যে সৃষ্টিজীবেরও 
কিছু পূর্ণাঙ্গ গুণ রয়েছে, আর তা আল্লাহ তা‘আলারই দেওয়া । অতএব যিনি 
পূর্ণাঙ্গ বিষয় দিতে পারেন তিনি তে পূর্ণাঙ্গতার ব্যাপারে অধিক হকদার । 


স্বচ্ছ মানবপ্রকৃতি তথা ফিতরতগত দলিল হলো: মানব অন্তরসমূহ মূলত 
এভাবে সৃষ্টি করা হয়েছে যে তা আল্লাহ তা‘আলাকে মহববত করবে, তাঁকে 
তা'যীম ও ইবাদত করবে স্বচ্ছ অন্তরের অধিকারী প্রতিটি মানুষের এটাই 
হলো প্রত্যাশা । আর এরূপ অন্তর কেবল ওই সত্তাকেই মহব্বত, তা‘যীম 
ও ইবাদত করতে পারে যার ব্যাপারে জানা আছে যে তিনি তাঁর রুবুবিয়ত 


ও উলুহিয়তের উপযুক্ত পূর্ণাঙ্গ গুণ মাধুরিতে গুণান্বিত। 


যদি কোনো গুণ এমন থাকে যা অসম্পূর্ণ তবে তা আল্লাহর জন্য প্রযোজ্য 
হবে না যেমন মৃত্যু, অজ্ঞতা, ভুলে যাওয়া, অক্ষমতা, অন্ধত্ব, বধিরত্ব 


ইত্যাদি । আল্লাহ তা'আলা বলেন: 
65 


[N00 AN LESAN SN A FE B55 3 


আর তুমি ভরসা কর এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি 
মরবেন না । (সূরা আল ফুরকান: ২৫: ৫৮) 


মুসা আ. এর কথা উল্লেখ করে আল কুরআনে এসেছে; 
oe © SSN GS HAYES 355 Se Cs ) 


এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে আছে। আমার 
রব বিভ্রান্ত হন না এবং বিস্মৃতও হন না। (সুরা তাহা: 
২০; ৫২) 


অক্ষমতা আল্লাহ তা'আলাকে স্পর্শ করতে পারে না, এ ব্যাপারে আল 
কুরআনে এসেছে; 
NE Ln EP ENT 
[+201 © Rs Ce SK) 
আল্লাহ তো এমন নন যে, আসমানসমূহ ও জমিনের 


কোনো কিছু তাঁকে অক্ষম করে দেবে। নিশ্চয় তিনি 
সর্বজ্ঞ, সর্বশক্তিমান । (সুরা ফাতির: ৩৫: 88) 


66 


আল্লাহ তা'আলা সর্বশ্রোতা, এ বিষয়টি তাগিদ করে ইরশাদ হয়েছে: 


OSE LEI LLG BS EAN Sc fly 
[A :3 531 


না কি তারা মনে করে, আমি তাদের গোপনীয় বিষয় ও নিভৃত 
সলাপরামর্শ শুনতে পাই না? অবশ্যই হ্যী, আর আমার 
ফেরেশতাগণ তাদের কাছে থেকে লিখছে (আয্যখরচ্ফ: ৪৩; 
৮০) 


হাদীসে দাজ্জাল সম্পর্কে এসেছে: 
0st eB) gel ash 
নিশ্চয় সে কানা, আর তোমাদের রব কানা নন” 
অন্য এক হাদীসে এসেছে: 
EY Hee Goa ott Gee ole GAIN 


হে লোকসকল, তোমরা তোমাদের নিজেদের উপর প্রশান্ত থেকে তাকে 
ডাকো; কারণ তোমরা এমন কাউকে ডাকছ না যিনি বধির ও অনুপস্থিত ৷' 


আর যারা আল্লাহ তা'আলাকে অপূর্ণাঙ্গ গুণে গুণান্বিত বলে আখ্যায়িত 
67 


করেছে আল্লাহ তা'আলা তাদের শাস্তি দিয়েছেন । ইরশাদ হয়েছে: 


ec lls rex SE Ls hf SS 6 3 
[REIN (SS Sad EEL Ye 


আর ইয়াহুদীরা বলে: আল্লাহর হাত বাঁধা, তাদের হাতই 
বেঁধে দেওয়া হয়েছে এবং তারা যা বলেছে তার জন্য 
তারা লা‘নতগ্রস্ত হয়েছে বরং তাঁর দু’ হাত প্রসারিত, 
তিনি যেভাবে ইচ্ছা খরচ করেন’ ৷ (সুরা আল-মায়েদা: ৫: 
৬৪) 


অন্যত্ৰ ইরশাদ হয়েছে: 
HEE S45 543 BT SUG Sl TF HE I 
AEBS LE; FS SNS SE 
[A ols MG sil 
নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলেছে, 
‘নিশ্চয় আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী'। অচিরেই 


আমি লিখে রাখব তারা যা বলেছে এবং নবীদেরকে 
তাদের অন্যায়ভাবে হত্যার বিষয়টিও এবং আমি বলব, 


68 


‘তোমরা উত্তপ্ত আযাব আস্বাদন কর’ । (সূরা আল 
হমরান: ৩: ১৮১) 


তারা আল্লাহ তা'আলার ওপর যেসব অপূর্ণাঙ্গ গুণ আরোপ করে তা থেকে 
যে তিনি পবিত্র এ বিষয়টি ঘোষণা করে আল্লাহ তা'আলা বলেন: 


SULA ® alll 55 Hh LL ® SUS 

[NAS A: 
তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র 
মহান, সম্মানের মালিক । আর রাসূলদের প্রতি সালাম। 
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য 
(সুরা আস-সাফফাত;: ৩৭: ১৮০ -১৮২) 


অন্যত্ৰ ইরশাদ হয়েছে: 
ALESIS HM SASK LH HIG 
Oka le MOA DSF aN Ss 
[AN 073A 


আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি, তাঁর সাথে অন্য 


কোন ইলাহও নেই । (যদি থাকত) তবে প্রত্যেক ইলাহ 
69 


নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে 
অন্যের উপর প্রাধান্য বিস্তার করত; তারা যা বর্ণনা 
করে তা থেকে আল্লাহ কত পবিত্র! (সুরা আল 


মুমিনুন:৯১) 


আর যদি গুণটি এমন হয় যা এক অবস্থায় পূর্ণাঙ্গ এবং অন্য অবস্থায় 
অপূর্ণাঙ্গ, তবে তা উনুক্তভাবে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা বৈধও নয়, 
আবার নিষিদ্ধও নয়। বরং এ ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ যে অবস্থায় 
গুণটি পূর্ণাঙ্গ সে অবস্থায় তা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা যাবে। আর যে 
অবস্থায় তা অপূর্ণাঙ্গ সে অবস্থায় তা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা যাবে না। 
যেমন ষড়যন্ত্র, কৌশল অবলম্বন, ধোঁকা ইত্যাদি । এসব গুণ ওই অবস্থায় 
পূৰ্ণাঙ্গ বলে বিবেচিত হবে যে অবস্থায় তা এমন কারো বিরুদ্ধে করা হবে 
যে অনুরূপ কর্ম করতে সক্ষম; কেননা তা সে অবস্থায় এটা বোঝাবে যে এ 
কর্মের কর্তা অভিন্ন ধরনের কর্ম অথবা তার থেকেও শক্তিশালী কর্ম দিয়ে 
তার শত্রুর মোকাবিলা করতে সক্ষম। এ অবস্থার বিপরীত হলে এ 
গুণগুলো অপূর্ণাঙ্গ গুণ বলে বিবেচিত হবে। এ কারণেই আল্লাহ তাআলা 
তা এমন লোকদের মোকাবিলায় উল্লেখ করেছেন যারা তার সঙ্গে এবং 
তাঁর রাসূলের সঙ্গে একই আচরণ করে। যেমন ইরশাদ হয়েছে: 


[YSN © 2S BS AG Al 38015 S385) 


70 


‘আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল 
করেন। আর আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী । (সুরা 
আল আলনফাল: ৮: ৩০) 


তনি আরে বলেছেন: 
[4 0:30 © LE 15 © HE S45 41) 


‘নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে। আর আমিও ভীষণ 
কৌশল করছি ৷’ (সুরা আত তারিক: ৮৬; ১৫-১৬) 


DAY AAGOSLONN EL ® Les SAS Se ন 
ইরশাদ হয়েছে: 


অচিরেই আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে 
পাকড়াও করব যে, তারা জানতেও পারবে না। আর 
আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। নিশ্চয় আমার কৌশল 
শক্তিশালী ৷ (সুরা আল আরাফ: ৭: ১৮২-১৮৩) 


অন্য এক আয়াতে আল্লাহ বলেন: 
71 


[VS Ll (EAS 585 DT SEG Gs OLY 


নিশ্চয় মুনাফিকরা আললাহকে ধোঁকা দেয় । অথচ তিনি 
তাদের ধেঁকাদানকারী ৷ (সুরা আন নিসা: 8৪: ১৪২) 


আল্লাহ আরো বলেন: 


4 SL BBG Lei dls SY Ear Gy 


[No At EAM SESH O St 


আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, তখন 
বলে ‘আমরা ঈমান এনেছি’ এবং যখন গোপনে তাদের 
শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, 
‘নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। আমরা তো 
কেবল উপহাসকারী’। আল্লাহ তাদের প্রতি উপহাস 
করেন। (সুরা আল বাকারা: ২: ১8-১6) 


এ কারণেই, যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের মোকাবিলায় আল্লাহ্‌ 
তা'আলাও বিশ্বাসঘাতকতা করেছেন, এ কথা বলা হয় নি । ইরশাদ হয়েছে: 
He Fl FS 2 HE IS DES int Ob ¥ 

[VJ © LSS LE Yl; 


72 


আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার 
ইচ্ছা করে, তাহলে তারা তো পূর্বে আল্লাহর সাথেও 
বিশ্বাসঘাতকতা করেছে। অতঃপর তিনি তাদের উপর 
(তোমাকে) শক্তিশালী করেছেন। আর আল্লাহ 
মহাজ্ঞানী, প্রজ্ঞাবান ৷ (সূরা আল আনফাল: ৮: ৭১) 


এখানে আল্লাহ তা'আলা বলেছেন যে ‘তিনি তাদের ওপর (তোমাকে) 
শক্তিশালী করেছেন’, একথা বলেননি যে ‘তিনিও তাদের বিরুদ্ধে 
বিশ্বাসঘাতকতা করেছেন; কেননা বিশ্বাসঘাতকতা আমানতদারির 
মোকাবিলায় ব্যবহার করা হয়। আর এটা সর্বাবস্থায় খারাপ গুণ। 


এ থেকে বুঝা গেল যে, কিছু সাধারণ লোকেরা যে বলে থাকে, ‘যে ব্যক্তি 
আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আল্লাহও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা 
করেন’, এ কথাটি নিতান্তই জঘন্য । তা থেকে নিষেধ করা ওয়াজিব 


দ্বিতীয় মূলনীতি: সিফাতের অধ্যায় নামের অধ্যায় থেকে প্রশস্ততর । 


কারণ প্রতিটি নামই একটি গুণকে শামিল করে আছে, যেমন আল্লাহর 
নাম-বিষয়ক মূলনীতির তৃতীয়টিতে উল্লিখিত হয়েছে । আর যেহেতু আল্লাহর 


73 


সীমা পরিসীমা নেই, যেমন তার কথারও কোনো সীমা পরিসীমা নেই । 
ইরশাদ হয়েছে: 


228 02 SLT FAL Blt 2 SNS 5 ) 
(OSS 256 HB MLAS BIB Hi 

[¢V :0] 
‘আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর 
সমুদ্র (হয় কালি), তার সাথে কালিতে পরিণত হয় 


আরো সাত সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে 
না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় । (সুরা 


নকমান: ৩১: ২9) 
এর উদাহরণ: আল্লাহর গুণসমূহের মধ্যে কয়েকটি হলো নিম্নরূপ: 


৩U&)। আগমণ করা, 5১। পাকড়াও করা, শএচঞএরধরা, ০০ 
পাকড়াও করা এবং এজাতীয় আরও অগণিত সিফাত ৷ আল্লাহ তাআলা 
বলেন: 


আর তোমার রব আসবেন... (সূরা ফজর: ৮৯; ২২) 


74 


[ov 52D G3 JE GT Sb NIL S45 FY 


‘তারা কি এরই অপেক্ষা করছে যে, মেঘের ছায়ায় 
আল্লাহ তাদের নিকট আগমন করবেন (সূরা আল 
বাকারা: ২: ২১০) 


আল্লাহ বলেছেন: 
[idle Jie HBSS) 


ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদরেকে 
পাকড়াও করেছেন। (সুরা আলে ইসরান: ৩: ১১) 


অন্য এক আয়াতে আল্লাহ বলেন: 
GES YAN FETAL 


তাঁর অনুমতি ছাড়া তা জমিনের উপর পড়ে না যায় 
(সূরা আল হাজ্জ: ২২: ৬৫) 


আল্লাহ আরো বলেন: 


[cl © Bi 5 HES BLY 
75 


আল বৃরুজ: ৮৫: ১২) 
আবার ইরশাদ হয়েছে 
[Mos AAA Ls La 3 NG LITLE IT S52 


আল্লাহ তোমাদের জন্য সবকিছু সহজ করে দিতে চান 
এবং কঠিন চান না । (সুরা আল বাকারা: ২: ১৮৫) 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
dalla BOS bo dah 
(আমাদের রব প্রতিদিনই নিম্নাকাশে নেমে আসেন।) » 


অতএব, আমরা আল্লাহর সঙ্গে এসব গুণ ঠিক সেভাবেই সম্পৃক্ত করব 
যেভাবে ওপরে বর্ণিত হলো। আর এগুলো দিয়ে আল্লাহ তা'আলার নাম 
তৈরি করব না, বলব না যে আল্লাহর নাম হলো | (আগন্তক), &;১| 
(আগন্তক), ১৯১। (পাকড়াওকারী), 4৭! (ধারক), ০:৮U]৷ (পাকড়াও 
কারী), ৯০১৭৷ (ইচ্ছুক), 054! (অবতরণকারী) ইত্যাদি । যদিও আমরা 


» _ বুখারী, হাদীস নং (১১৪৫), মুসলিম, হাদীস নং (৭৫৮) 
76 


এসব গুণ ব্যবহার করে আল্লাহ তা'আলার ব্যাপারে সংবাদ দিই এবং এসব 
গুণে আল্লাহ তা‘আলাকে গুণান্বিত করি । 


তৃতীয় মূলনীতি: আল্লাহ তা'আলার গুণসমূহ দু'ভাগে বিভক্ত সাব্যস্তজাত 
গুণ ও অসাব্যস্তজাত গুণ । 


সাব্যস্তজাত গুণ; যা আল্লাহ তা'আলা তার কিতাবে অথবা তার রাসূলের 
যবানে নিজের জন্য সাব্যস্ত করেছেন। আর এসবই হলো পূর্ণাঙ্গ গুণ যাতে 


কোনো অপূর্ণাঙ্গতা নেই৷ যেমন জীবন, ইলম, কুদরত, আরশের ওপরে 
থাকা, নিন্নাকাশে অবতরণ, চেহারা, দু’হাত, ইত্যাদি 


এসব গুণ আল্লাহ তা'আলার জন্য তাঁর শান অনুযায়ী প্রকৃত অর্থে সাব্যস্ত 
করা ওয়াজিব । এর দলিল হলো ওহী ও আকল । 


ওহী থেকে দলিল হলো, আল্লাহ তা'আলার বাণী: 


BA Sas Bln Bn ES) 
A AEs 5 J5 o02 d3 GH SSI 25 be 
Lx US LS 5 ST esl alts 4885 8S 

D1: OG 


TT 


হে মুমিনগণ, তোমরা ঈমান আন আল্লাহর প্রতি, তাঁর 
রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তাঁর 
রাসূলের উপর নাযিল করেছেন এবং সে কিতাবের প্রতি 
যা তিনি পূর্বে নাযিল করেছেন। আর যে আল্লাহ, তাঁর 
ফেরেশতাগণ, তাঁর কেউ কিতাবসমূহ, তাঁর রাসুূলগণ 
এবং শেষ দিনকে অস্বীকার করবে, সে ঘোর বিভ্রান্তিতে 
বিভ্রান্ত হবে৷ (সূরা আন্‌ নিসা: ৪: ১৩৬) 


আল্লাহর প্রতি ঈমান তাঁর রাসূলের প্রতি ঈমানকেও শামিল করে। আর 
রাসূলের প্রতি যে কিতাব নাযিল হয়েছে তাঁর প্রতি ঈমান, কিতাবে-থাকা 
আল্লাহর সকল গুণের প্রতিও ঈমান আর প্রেরিত পুরুষ হিসেবে মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ওইসব সংবাদের প্রতি 
ঈমানকেও শামিল করে যা তিনি তরি প্রেরক অর্থাৎ আল্লাহ তা'আলা 
সম্পর্কে দিয়েছেন। 


মানব বিবেক-বুদ্ধির দলিল হলো, আল্লাহ তা'আলা নিজের ব্যাপারে এসব 
বিষয়ের সংবাদ দিয়েছেন । আর তিনি নিজের ব্যাপারে অন্যের চেয়ে ভালো 
জানেন তিনি সর্বোচ্চ সত্যবাদী এবং তাঁর কথা সর্বোচ্চ সৌন্দর্যমন্ডিত। 
অতএব আল্লাহ তা'আলা যেভাবে সংবাদ দিয়েছেন বিনা দ্বিধায় তা আল্লাহর 
জন্য সাব্যস্ত করা ওয়াজিব; কেননা দ্বিধা-দ্বন্ব তো তখন আসে যখন 


78 


সংবাদটি এমন কোনো উৎস থেকে আসে যার ব্যাপারে অজ্ঞতা, মিথ্যা ও 
ভাব প্রকাশে অপারগতার ধারণা করা যেতে পারে। আর এ তিন প্রকার 
দোষের প্রতিটি থেকেই আল্লাহ তা'আলা পবিত্র । 


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার ব্যাপারে যেসব 
সংবাদ দিয়েছেন সেসবের ব্যাপারেও একই কথা প্রযোজ্য; কেননা নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রবের ব্যাপারে সকল মানুষের চেয়ে 
ভালো জানেন তিনি এ ব্যাপারে সমধিক সত্যবাদী ও সুভাকাজ্খী। আর 
ভাব প্রকাশে তিনি মানুষের মধ্যে সব থেকে অধিক পারঙ্গম । অতএব তিনি 
যেসব সংবাদ দিয়েছেন তা গ্রহণ করা ওয়াজিব। 


অসাব্যস্তজাত সিফাত: আর তা হলো আল্লাহ তা'আলা তাঁর কিতাবে অথবা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যবানে যা অসাব্যস্ত করেছেন 
তা। আর এসবই হলো আল্লাহর জন্য অপূর্ণাঙ্গ গুণ । যেমন মৃত্যু, নিদ্রা, 
অজ্ঞতা, ভুলে যাওয়া, অক্ষমতা এবং অবসাদ অতএব এসব গুণ আল্লাহর 
জন্য সাব্যস্ত না করা ওয়াজিব । এর পাশাপাশি এসবের বিপরীত গুণগুলো 
পূর্ণাঙ্গরূপে আল্লাহর জন্য সাব্যস্ত করা ওয়াজিব । অর্থাৎ আল্লাহ তা'আলা 
নিজের জন্য যা অসাব্যস্ত করেছেন তা এ জন্য অসাব্যস্ত করেছেন যে 
এসবের বিপরীতগুলো আল্লাহর জন্য পূর্ণাঙ্গরূপে সাব্যস্ত । শুধু অসাব্যসন্ত 
করা উদ্দেশ্য নয় । কেননা অসাব্যস্ত করা কোনো পূর্ণাঙ্গতা নয় । তবে যদি 


79 


অসাব্যস্তকরণ পূর্ণাঙ্গতা শামিল করে তবে তার কথা ভিন্ন। এটা এ কারণে 
যে অসাব্যস্ত বিষয় হলো অস্তিত্বহীন বিষয় । আর অস্তিত্বহীন বিষয় কোনো 
বিষয়ই না। অতএব ত পূর্ণাঙ্গ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর 
অসাব্যন্তকরণ কখনো কখনো পাত্রের অনুপযোগিতার কারণে হয়ে থাকে 
অতএব এ অবস্থায়ও তা পূর্ণাঙ্গতাকে হারায় । উদাহরণত, যদি বলি 
দেওয়াল জুলুম করে না, তবে এ কথা শুদ্ধ হবে না; কারণ দেওয়ালের 
জুলুম করার কোনো ক্ষমতাই নাই । 


আবার কখনো কখনো অপূর্ণাঙ্গতা হয় অক্ষমতার কারণে, ফলে তা 
অপূৰ্ণঙ্গতা বিবেচিত হয়। যেমন কোনো কবি বলেন, 


এ গোত্র কোনো যিম্মাদারীরই অন্যথা করতে পারে না, 
তারা মানুষকে সরিষা পরিমাণও জুলুমের ক্ষমতা রাখে না 
অন্য কবি বলেন, 


কিন্তু আমার জাতি যদিও তারা অনেক সম্মানিত বংশীয় তবুও তারা 


80 


যত অপমানিতই হোক না কেন কোনো অনিষ্টের ক্ষমতা রাখে না. 


কোনো গুণকে অসাব্যস্ত করার অর্থ তার বিপরীত পূর্ণাঙ্গ গুণকে আল্লাহর 
জন্য সাব্যস্ত করা । এর উদাহরণ আল্লাহ তা'আলার বাণী: 


[Lov 000 EY যা ্খো ke Bs ¥ 


আর তুমি ভরসা কর এমন চিরঞ্জীব সত্তার উপর যিনি 
মরবেন না (সূরা আল ফুরকান: ২৫: ৫৮) 


অতএব আল্লাহর জন্য মৃত্যুকে অসাব্যস্ত করার মধ্যে পূর্ণাঙ্গ জীবনকে 
আল্লাহর জন্য সাব্যস্ত করা শামিল রয়েছে। 


আরেকটি উদাহরণ: 
[t4: SIMO I Bs V5) 


আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। (সুরা 
আল কাহাফ: ১৮: 85) 


2 উভয় কবিই প্রকারান্তরে তাদের গোত্রের অযোগ্যতা ও অক্ষমতার কথাই 


প্রকাশ করেছে । [সম্পাদক] 
$1 


অতএব আল্লাহর জন্য জুলুম অসাব্যসন্ত করার মধ্যে তাঁর জন্যে পূর্ণাঙ্গ 
ইনসাফ সাব্যস্ত করা শামিল রয়েছে। 


তৃতীয় উদাহরণ: আল্লাহ তা'আলার বাণী: 
[tt 20 (NT GB NG SILT Gresko tl HT IE UG 


আল্লাহ তো এমন নন যে, আসমানসমূহ ও জমমেনের 
কোনো কিছু তাকে অক্ষম করে দেবে। (সুরা ফাতির: 
৩৫: 88) 


এখানে আল্লাহ তা'আলার জন্য অক্ষমতাকে অসাব্যস্ত করা হয়েছে। আর 
অক্ষমতাকে অসাব্যস্ত করার মধ্যে আল্লাহর জন্য ইলম ও কুদরতকে 
পূৰ্ণাঙ্গরূপে সাব্যস্ত করা শামিল রয়েছে । এজন্যই আল্লাহ তা'আলা আয়াতের 
শেষে বলেছেন: 


25 CAE S853) 
নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান । (সুরা ফাতির: ৩৫: 


88) 


কেননা অক্ষমতার কারণ হয়তো কোনো কিছুকে অস্তিত্ব্দানের কার্যকারণের 


ব্যাপারে অজ্ঞতা, অথবা ক্ষমতার অপ্রতুলতা। আর আল্লাহ তা'আলা পূর্ণাঙ্গ 
82 


ইলমের অধিকারী এবং আকাশ ও পৃথিবীতে তাঁর ক্ষমতাকে খর্বকারী কেউ 
নেই । 


এ উদাহরণ থেকে জানা গেল যে অসাব্যস্তজাত গুণগুলো কখনো কখনো 
একাধিক পূর্ণাঙ্গতাকে শামিল করে। 


চতুৰ্থ মূলনীতি: 


সাব্যস্তজাত গুণগুলো প্রশংসা ও পূৰ্ণাঙ্গসূচক গুণ। অতএব এসব গুণ যত 
বেশি হবে এবং এসবের অর্থে যত বেশি বিভিন্নতা আসবে, যিনি এসব 
গুণে গুণান্বিত তাঁর পূর্ণঙ্গিতা তত অধিক প্রকাশ পাবে। 


এ কারণেই যেমনটি সর্বজন বিদিত যে, সাব্যস্তজাত যেসব গুণের কথা 
আল্লাহ তা'আলা বলেছেন তা অসাব্যন্তজাত গুণ থেকে অনেক বেশি। 


এর বিপরীতে অসাব্যন্তজাত গুণগুলো কেবল তিন অবস্থায় উল্লেখ করা 
হয়েছে। আর তা হলো নিম্নরূপ: 


প্রথমত, আল্লাহর পূর্ণাঙ্গতার ব্যাপকতা বোঝানোর অবস্থায় । যেমন আল্লাহ 
তা'আলার বাণী: 


NONE O atl es TH Boh AS LY 
83 


সৰ্বপ্লষ্টা। (সুরা আশ্শরা:৪২: ১১)” 


z 
£ 


[L: DN OK A is 05 ¥ 
আর তাঁর কোনো সমকক্ষও নেই। (সূরা আল 
ইখলাস: ১১২: ৪) 
দ্বিতীয়ত: মিথ্যাবাদীরা আল্লাহর ব্যাপারে যা দাবি করেছে তা নস্যাৎ 
করার অবস্থায় । যেমন ইরশাদ হয়েছে: 


[a0 NiO 5 J FDL HSLGO 3; East 65 Ty 


কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি 
করে। অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য 
শোভনীয় নয়৷ (সুরা মারয়াম: ১৯; ৯১-৯২) 


তৃতীয়ত: এই সুনিৰ্দিষ্ট বিষয় সম্পর্কে আল্লাহ তা'আলার পূর্ণাঙ্গতায় কোনো 
কমতি থাকতে পারে এ ধরনের ধারণা নস্যাৎ করার ক্ষেত্রে । যেমন 
ইরশাদ হয়েছে: 


DALI © Gal LES BM LEANEE 5 


»* _ দেখুন, মুহাম্মদ ইবনে আমীন আশশানকিতী, আদওয়াউল বয়ান, ------ 
84 


আসমান-জমিন ও তাদের মাঝখানে যা কিছু আছে 
তার কোনো কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি। 
(সুরা আল আফিয়া: ২১: ১৬) 


অন্যত্ৰ ইরশাদ হয়েছে: 


GN 5 CS LG BN; S50 lS 55; 


[YAGI ® ih EE 


আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং 
এতদোভয়ের মধ্যস্থিত সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি। 
আর আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি । (সুরা রাফ: 
G০0; ৩৮) 


পঞ্চম মূলনীতি: সাব্যস্তজাত গুণ দু'ভাগে বিভক্ত । আল্লাহর সত্তাসংলগ্ন গুণ 
ও তাঁর কর্মসংলগ্ন গুণ। 


> সত্তাসংলগ্ন গুণ হলো, যেগুলো অনাদি কাল থেকে আল্লাহর সত্তার সঙ্গে 
রয়েছে এবং অনন্তকাল ধরে থাকবে৷ যেমন ইলম, কুদরত, শ্রবণ, 
দর্শন, পরাক্রমশীলতা, হিকমত, সর্বোচ্চতা, ‘আযমত। এর মধ্যে 
সংবাদজাত গুণ যেমন চেহারা, দুহাত, দুচোখ ইত্যাদিও শামিল 


85 


রয়েছে। 


> আর কর্মসংলগ্ন গুণ হলো ওইসব গুণ, যা আল্লাহ তা'আলার ইচ্ছার 
সঙ্গে সম্পৃক্ত । অর্থাৎ এমন সব কর্ম যা আল্লাহ তা'আলা ইচ্ছা করলে 
করেন এবং ইচ্ছা না করলে করেন না। যেমন আরশের ওপর উঠা 
এবং নিম্নাকাশে অবতরণ করা। 


আবার কখনও কখনও সিফাতে যাতিয়া অর্থাৎ সত্তাসংলগ্ন গুণ দু’ভাবে 
কর্মসংলগ্ন গুণও হতে পারে, যেমন কালাম বা কথা। এ গুণটি তার 
মৌলিকতার বিবেচনায় সিফাতে যাতিয়া (সত্তাসংলগ্ন গুণ); কেননা 
আল্লাহ তা'আলা অনাদি অনন্তকাল ধরে মুতাকাল্লিম থেকেছেন এবং 
থাকবেন। আর সুনির্দিষ্ট কোনো কথার ক্ষেত্রে ‘কালাম’ গুণটি সিফাতে 
ফি‘লিয়া তথা কর্মসংলগ্ন গুণ। কেননা কথা বলা আল্লাহ তা'আলার 
ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত । তিনি যখন যা ইচ্ছা করেন বলেন যেমন আল্লাহ 
তাআলার বাণী: 


AAI OLS sn A LEVEE HUA 


নিশ্চয়ই তাঁর ব্যাপার শুধু এই যে, কোন কিছুকে তিনি 
যদি ‘হও’ বলতে চান, তখনই তা হয়ে যায় ৷ (ইয়াসীন: 
৩৬: ৮২) 


[YSN © CSS UE HE HT BLA LS SSE LG 


NAP) 


86 


আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করতে পারবে 
না; নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রাজ্ঞ। (সুরা আল 
হনসান:৩০) 


ষষ্ঠ মূলনীতি: সিফাত (গুণাগুণ) সাব্যস্ত করার ক্ষেত্রে বড় দুটি নিষিদ্ধ বিষয় 
থেকে মুক্ত থাকা খুবই জরুরি। এর একটি হলো ‘তামছীল’ (সাদৃশ্য 
নির্ধারণ) আর অপরটি হলো ‘তাকয়ীফ’ (ধরণ নির্ধারণ) 


‘তামছীল’ হলো, গুণাগুণ সাব্যন্তকারী ব্যক্তির এ বিশ্বাস আসা যে, আল্লাহর 
জন্য সে যে গুণাগুণ সাব্যস্ত করছে তা সৃষ্টিজীবের গুণাগুণের অনুরূপ 
(সৃষ্টিজীবের গুণাগুণের মতো)। এ ধরনের বিশ্বাস বাতিল বিশ্বাস । এর 
প্রমাণ ওহী ও মানববুদ্ধি 


ওহী থেকে এর প্রমাণ হলো আল্লাহ তা'আলার বাণী: 
[NGG BES IY 
তার মত কিছু নেই (সুরা আশ-শুরা: ৪২: ১১) 


তিনি আরো বলেন: 


87 


[JO S35 IGEN SS SE 5) 


সুতরাং যে সৃষ্টি করে, সে কি তার মত, যে সৃষ্টি করে 
না? অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? 
(সুরা আন্‌-নাহল: ১৬: ১৭) 


অন্য এক আয়াতে আল্লাহ বলেন: 
Mia OE ALS hy 


তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান? (মারয়াম: ১৯: 
৬৫) 


আরো বলেন: 


[SNE OU GE A i 5) 
আর তাঁর কোনো সমকক্ষও নেই৷ (সুরা আল ইখলাস: ১১২: ৪) 


মানববুদ্ধির দলিল 


প্রথমত: এটা স্বতসিদ্ধভাবে জানা যে সৃষ্টিকর্তা ও সৃষ্টিবস্তর মধ্যে 
সত্তাগতভাবে পার্থক্য রয়েছে। এ পার্থক্যের দাবি হলো এ উভয়ের মধ্যে 
88 


গুণের ক্ষেত্রেও পার্থক্য হবে। কেননা প্রত্যেক গুণাম্বিতের তার উপযুক্ত গুণ 
বা সিফাত থাকে এটা ভিন্ন ভিন্ন সৃষ্টবস্তুর মধ্যে ভিন্ন ভিন্ন গুণ থাকার 
মধ্যে স্পষ্ট । উদাহরণত উটের ক্ষমতা ও পরমাণুর ক্ষমতার মধ্যে পার্থক্য 
রয়েছে । অতএব যদি সৃষ্টিবস্তুর গুণের মধ্যে পরস্পরে পার্থক্য থাকে যদিও 
তারা সৃষ্টিবস্ত হওয়া হিসেবে সমতুল্য, তাহলে সৃষ্টবস্তু ও সৃষ্টিকর্তার মধ্যে 
পার্থক্যের বিষয়টি তো আরো স্পষ্ট এবং অধিক শক্তিশালী৷ 


দ্বিতীয়ত: যিনি সৃষ্টকৰ্তা রব, যিনি সকল দিক থেকে পূর্ণাঙ্গ তিনি গুণের 
ক্ষেত্রে কীভাবে সৃষ্টিবস্তুর সমতুল্য হবেন যে নাকি অপূর্ণাঙ্গ ও মুখাপেক্ষী । 
অতএব যদি কেউ সৃষ্টিকর্তা ও সৃষ্টিবস্ত সমতুল্য বলে বিশ্বাস করে তবে 
তার এ বিশ্বাস সৃষ্টিকর্তার অধিকারকে খর্ব করবে; কেননা যিনি পূর্ণাঙ্গ 
তাকে অপূর্ণাঙ্গের সঙ্গে উদাহরণ দেওয়া পূর্ণাঙ্গকে অপূর্ণাঙ্গ করে দেওয়া 


তৃতীয়ত: সৃষ্টিবস্তুর মধ্যেও এ বিষয়টি লক্ষ্যণীয় যে নামের ক্ষেত্রে অভিন্নতা 
থাকলেও প্রকৃতি ও ধরন-ধারণের ক্ষেত্রে পার্থক্য থাকে । যেমন মানুষের যে 
হাত রয়েছে তা হাতির হাতের মত নয়৷ মানুষের শক্তি উটের শক্তির মত 
নয়৷ যদিও নাম অভিন্ন । অর্থাৎ এটাও হাত এবং ওটাও হাত৷ এটাও শক্তি 
আর ওটাও শক্তি । তবে ধরন-ধারণ ও গুণবৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে। 
এর দ্বারা বুঝা গেল যে নাম এক হলেও প্রকৃতিগতভাবে সমতুল্য হওয়া 
জরুরি নয়। 


89 


আর “‘তাশবীহ’ অর্থাৎ সাদৃশ্য নির্ণয় করা ‘তামছীল’ তথা সমতুল্য বলে 
ধারণা করার মতই ৷ তবে এ দুটির মধ্যে এভাবে পার্থক্য করা যেতে পারে 
যে, ‘তামছীল’ হলো সকল সিফাতের ক্ষেত্রে সমতুল্য বলে ধারণা করা । 
আর তাশবীহ হলো অধিকাংশ গুণের ক্ষেত্রে সমতুল্য বলে ধারণা করা । 
তবে ‘তামছীল’ শব্দটি ব্যবহার করাই হবে অধিক সঙ্গতিপূর্ণ । কেননা এ 
ক্ষেত্রে আল কুরআনে একই ধাতুর শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন: 


[N00 EGE AS 5) 
তার মত কিছু নেই (সূরা আশ্শরা: ৪২: ১১) 


‘তাকয়ীফ’; তাকয়ীফ হলো সুনিৰ্দিষ্ট কোনো উদাহরণযুক্ত না করেই আল্লাহ্‌ 
তা'আলার সিফাতের ব্যাপারে ধারণা করা যে তার ধরন এই এই ৷ যেমন 
হলো এই এই । তবে সুনির্দিষ্ট কোনো মাখলুকের চেহারার উদাহরণ উল্লেখ 
করল না। এ ধরনের বিশ্বাসও বাতিল বিশ্বাস । এর প্রমাণ ওহী ও 


মানববুদ্ধির যুক্তি । 
ওহী থেকে প্রমাণ হলো আল্লাহ তা'আলার বাণী: 


[Nb © Cle -» 554 V5) 


90 


কিন্তু তারা জ্ঞান দিয়ে তাঁকে বেষ্টন করতে পারবে না। 
(সুরা তাহা: ২০: ১১০) 


অন্য এক আয়াতে আল্লাহ বলেন: 


I s2dl EAT Sle x DLL UAE V5 ¥ 
[Yl ONL EE SK NE 


আর যে বিষয় তোমার জানা নেই তার অনুসরণ করো 
না। নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ - এদের প্রতিটির 
ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। (সূরা আল ইসরা: ১৭: 
৩৬) 


এটা স্পষ্ট যে আমাদের রব তা'আলার সিফাতের ধরন-ধারণ কি তা 
আমাদের জানা নেই কেননা তিনি সিফাত সম্পর্কে সংবাদ দিয়েছেন, কিন্ত 
সিফাতের আকার-প্রকৃতি সম্পর্কে আমাদের জানাননি । অতএব সিফাতের 
আকার-প্রকৃতি বর্ণনা করার অর্থ এমন বিষয়ে কথা বলা যে বিষয়ে 
আমাদের আদৌ কোনো জ্ঞান নেই। 


মানববুদ্ধির দলিল হলো: কোনো একটি জিনিসের গুণবৈশিষ্ট্যের আকার- 
প্রকৃতি ওই জিনিসটির সত্তার আকার-প্রকৃতির ব্যাপারে জ্ঞান লাভের পর 


অথবা ওই জিনিসটির সমতুল্য কোনো জিনিসের জ্ঞান লাভের পর অথবা 
91 


ওই জিনিস সম্পর্কে সত্যবাদী কোনো ব্যক্তির সংবাদের পরই সম্ভব । 


আর আল্লাহ তা'আলার সিফাতের ক্ষেত্রে উল্লিখিত এ তিনটি পদ্থার 
কোনোটিই প্রযোজ্য নয়। অতএব ‘তাকয়ীফ’ প্রক্রিয়াকে বাতিল বলে 
বিশ্বাস করা ওয়াজিব ৷ অর্থাৎ আল্লাহ তা'আলার সিফাতের আকার-প্রকৃতি 
কি তা জানা আমাদের পক্ষে অসম্ভব । 


উপরন্ত আমরা এ প্রশ্ন করতে পারি যে, আপনি আল্লাহ্‌ তা'আলার 
সিফাতের জন্যে কি ধরনের আকার-প্রকৃতি নির্ধারণ করবেন? 


কারণ আপনি আপনার বুদ্ধি-বিচার দ্বারা যে ধরনের আকার-প্রকৃতিই 
নির্ধারণ করুন না কেন আল্লাহ তা'আলা তার থেকেও বড় ও সম্মানিত । 


আর আপনি যে ধরনের আকার-প্রকৃতি নির্ধারিত করবেন তাতে আপনি 
নিশ্চিতরূপেই মিথ্যাবাদী হবেন; কেননা এ ব্যাপারে আপনার কোনো ইলম 
নেই । 


অতএব আল্লাহ তা'আলার সিফাতের ব্যাপারে সকল প্রকার ‘তাকয়ীফ’ তথা 
আকার-প্রকৃতি নির্ধারণ থেকে আমাদের বিরত থাকতে হবে। হোক তা 
অন্তরের কল্পনা দ্বারা অথবা জিহ্বার কথা দ্বারা অথবা হাত দ্বারা লিখার 
মাধ্যমে । 


92 


এ ব্যাপারে আমাদের বিশ্বাস কি হবে তার ব্যাখ্যা খোঁজে পাওয়া যায় ইমাম 
মালিক র. এর প্রসিদ্ধ উক্তিতে, যা তিনি নিম্নোক্ত আয়াতের ব্যাপারে এক 
প্রশ্নের উত্তরে বলেছেন। আয়াতটি হলো: 


[ob © SH SA EE LEH ¥ 


দয়াময় (আল্লাহ) আরশের উপর উঠেছেন। (সুরা 
তাহা: ২০: 6) 


উক্ত আয়াতের নিরিখে প্রশ্নকারী প্রশ্ন করে বলেছেন, ‘আল্লাহ তা'আলা 
আরশের ওপরে কীভাবে উঠেছেন?’ প্রশ্নটি শোনে ইমাম মালিক র. মাথা 
নিচু করলেন, এমনকি তাঁর কপাল থেকে ঘাম বেরুতে শুরু করল । এরপর 
তিনি বললেন: 
“ic dull nals © Ny cd shea Ae ESN cd se x6 ol Nl 
ic; 
অর্থাৎ (ইনস্তিওয়া তথা ‘ওপরে ওঠা’ অজানা নয়, আর আকার-প্রকৃতি 
বোধগম্য নয় [অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে ইন্তিওয়া শব্দের অর্থের আকার-প্রকৃতি 
কি তা বোধগম্য নয়] তবে এর প্রতি ঈমান আনা ওয়াজিব এবং এ 
ব্যাপারে প্রশ্ন করা বিদ‘আত ৷) ইমাম মালিক র. এর উত্তাদ রাবিয়া র. এর 
ব্যাপারে বর্ণিত আছে যে, তিনি বলেছেন: (‘ইন্তিওয়া’ (উপরে উঠা) অজানা 


93 


নয়, আর এর ধরন-ধারণ বোধগম্য নয়) 


তাদের দুজনের পর আলেমগণ উল্লিখিত নীতির উপরই চলেছেন। আর 
যদি আকার-প্রকৃতি বোধগম্য বিষয় না হয়ে থাকে এবং এ ব্যাপারে 
শরীয়তেও কোনো স্পষ্ট বক্তব্য উল্লিখিত না হয়ে থাকে তাহলে এর অর্থ 
হলো যে যুক্তি ও শরীয়ত উভয়টিই আকার-প্রকৃতি নির্ধারণমূলক সকল 
দলিল থেকে মুক্ত । অতএব এ ধরনের কাজ থেকে বিরত থাকা ওয়াজিব । 


সুতরাং খুব সাবধান হোন আকার-প্রকৃতি নির্ধারণ এবং এ জাতীয় 
যেকোনো প্রয়াস থেকে; কেননা যদি এরূপ কাজে আপনি নিপতিত হন 
তবে তা থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন হবে। আর যদি আপনার অন্তরে এ 
জাতীয় কোনো কিছু উদিত হয়, তবে নিশ্চিতরূপে জানুন যে তা শয়তানের 
কুমন্ত্রণা । এ ক্ষেত্রে আপনি আল্লাহ তা'আলার আশ্রয় প্রার্থনা করুন; কেননা 
একমাত্র তিনিই আশ্রয় দাতা । ইরশাদ হয়েছে: 


[Yess] 


আর যদি শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা কখনো 
তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট 
আশয় প্রার্থনা করবে নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা । 


94 


(সুরা ফুসসিলাত: ৪১; ৩৬) 


সপ্তম মূলনীতি: আল্লাহ তা'আলার সিফাতসমূহ ওহীনির্ভর। এ ক্ষেত্রে বুদ্ধি 
বিবেচনার কোনো স্থান নেই । 


অতএব আমরা আল্লাহ তা'আলার জন্য এমন কোনো সিফাত বা গুণবৈশিষ্ট্য 
উল্লেখ করব না যা কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি । ইমাম আহমদ র. 
বলেছেন: আল্লাহ তা'আলা নিজেকে যেসব গুণে গুণান্বিত করেছেন অথবা 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার যেসব গুণের কথা 
উল্লেখ করেছেন তা ব্যতীত অন্যকোনো গুণ আল্লাহর সঙ্গে যুক্ত করা শুদ্ধ 
হবে না। এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহকে অতিক্রম করা যাবে না। (দেখুন 
আল্লাহ তা'আলার নাম-বিষয়ক পঞ্চম মূলনীতি) 


নির্দিষ্ট কোনো সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত কি না তা কুরআন-সুন্নাহ 
থেকে তিনভাবে প্রমাণিত করা যাবে; 


প্রথমত: সিফাতটি সরাসরি উল্লিখিত থাকা: যেমন আল ইয্যাহ (শক্তি), 
আল কুউয়াহ (শক্তি, আর রাহমাহ (রহমত), আল বাৎশ (পাকড়াও করা), 
আল ওয়াজহ (চেহারা), আল য়াদাইন (দু‘হাত)। এসব সিফাত সরাসরি 
উল্লিখিত রয়েছে। 


95 


দ্বিতীয়ত: সিফাত সংবলিত নাম উল্লিখিত থাকা: যেমন আল গাফুর 
(ক্ষমাশীল), এ নামটি ‘আল মাগফিরাহ’ (ক্ষমা) সিফাতকে শামিল করে 
আছে। আস্সামীউ* (সৰ্বশ্রোতা), এ নামটি আস্সাসামৃ‘উ (শ্রবণ) সিফাতকে 
শামিল করে আছে। (দেখুম: নাম সম্পর্কে তৃতীয় নীতি) 


তৃতীয়ত: সরাসরি কোনো ক্রিয়াপদ অথবা ক্রিয়াপদের অর্থ প্রকাশক শব্দ 
উল্লিখিত থাকা যা সিফাতকে নির্দেশ করে; যেমন আরশের ওপরে ওঠা, 
নিম্নাকাশে অবতরণ করা, কিয়ামতের দিন বান্দাদের মধ্যে ফয়সালা করার 
জন্য আসা, অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া । উল্লিখিত প্রতিটি সিফাত 
নিম্নোক্ত আয়াত ও হাদীসে ধারাবাহিকভাবে উল্লিখিত রয়েছে: 


আল্লাহ তা'আলা বলেছেন: 
[0:18 © ST AT EF LE 


দয়াময় যিনি আরশের ওপরে উঠেছেন। (সুরা তাহা: ২০: 
©) 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস: 
(A LADD KL) dy 


(আমাদের রব প্রতি রাতেই নিম্নাকাশে অবতরণ করেন) 
96 


আল্লাহ তা'আলার বাণী: 
[2 OES Ls SUE M5 


আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন 
সারিবদ্ধভাবে ৷ (সুরা আল ফাজর: ৮৯: ২২) 


এবং সবশেষে বলেন: 
[0 a2 © SLIEL All 52 UY 


নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ 
গ্রহণকারী ৷ (সুরা আসৃসাজদা: ৩২: ২২) 


97 


তৃতীয় অধ্যায়: 
নাম ও সিফাত প্রমাণকারী দলিল-বিষয়ক 
মূলনীতি 


প্রথম মূলনীতি: নাম ও সিফাত প্রমাণের উৎস বা দলিল হলো মাত্র দুটি । 
একটি হলো আল্লাহর কিতাব আর অপরটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সুন্নত । 


সুতরাং এ দুটির বাইরে অন্যকোনো দলিল দ্বারা আল্লাহর নাম ও সিফাত 
প্রমাণিত হবে না। 


অতএব কুরআন-সুন্নাহর বক্তব্যের মাধ্যমে আল্লাহর জন্য যেসব নাম ও 
সিফাত প্রমাণিত হয়েছে তা আল্লাহর জন্য সাব্যস্ত করা আবশ্যকীয় । আর 
কুরআন-সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হয়নি তা আল্লাহর জন্য সাব্যস্ত না করা 
আবশ্যকীয় । পাশাপাশি যা সাব্যস্ত হয়নি তার বিপরীতে যে পূর্ণাঙ্গ গুণ 


রয়েছে তা সাব্যস্ত করা আবশ্যকীয়। আর যে বিষয়টি কুরআন সুন্নায় 
98 


সাব্যস্তও হয়নি এবং অসাব্যস্তও হয়নি সে বিষয়টি নির্দেশকারী শব্দের 
ব্যাপারে হাঁ বা না কোনোটিই বলা যাবে না। বলা যাবে না যে এ শব্দটি 
আল্লাহর জন্য সাব্যস্ত অথবা সাব্যস্ত নয় । অর্থাৎ কুরআন-সুন্নাহ যেহেতু এ 
জাতীয় শব্দের ব্যাপারে নীরব থেকেছে কাজেই আমাদেরও নীরব থাকতে 
হবে। 


আর এ জাতীয় শব্দের অর্থের ব্যাপারে বলা যায় যে, তা যদি এমন হয় যা 
আল্লাহ তা'আলার জন্য উপযোগী তবে আল্লাহর জন্য ব্যবহার করা বৈধ। 
আর যদি এমন হয় যা আল্লাহর জন্য উপযোগী নয় তবে তা প্রত্যাখ্যান 
করা ওয়াজিব । 


অতএব কুরআন-সুন্নাহ অনুযায়ী যেসব সিফাত আল্লাহর জন্য প্রমাণিত তা 
হলো: 


- প্রত্যেক ওই সিফাত যা আল্লাহ তা'আলার নামের সরাসরি নির্দেশনা 
হিসেবে প্রমাণিত অথবা এমন সিফাত যা আল্লাহ তা'আলার নামে 
সংবলিত রয়েছে অথবা এমন সিফাত যা আল্লাহ তা'আলার নামের 
দাবিগত অর্থ হিসেবে প্রমাণিত ৷ 

- আল্লাহ তা'আলার জন্য প্রমাণিত সিফাতসমূহের মধ্যে আরেক প্রকার 
হলো ওইসব সিফাত যা নির্দেশকারী হলো আল্লাহ তা'আলার কোনো 
ক্রিয়া। যেমন আরশের ওপরে ওঠা, নিন্নাকাশে অবতরণ করা, 


99 


কিয়ামতের দিন বান্দাদের মধ্যে ফয়সালার জন্য আসা এবং এ জাতীয় 
আরো অন্যান্য ক্রিয়া যা গুণে শেষ করা সম্ভব নয়; কেননা আল্লাহ্‌ 
তা'আলা যা ইচ্ছা তাই করেন । ইরশাদ হয়েছে: 


[Vela ® HEU iss} 


আর আল্লাহ তা'আলা তা করেন যা তিনি চান। (সূরা 
হঁবাহীম: ১৪: ২৭) 


- অনুরূপ প্রমাণিত সিফাতের মধ্যে আরও রয়েছে: চেহারা, দু'চোখ, 
দু'হাত ইত্যাদি৷ 

- প্রমাণিত সিফাতের মধ্যে আরো আছে: কালাম বা কথা, ইচ্ছা এবং 
চাওয়া- হোক তা মহাবৈশ্বয়িক অথবা শরীয়ত-কেন্দ্রিক। তন্মধ্যে 
মহাবৈশ্বয়িক হচ্ছে তাঁর একান্তিক ইচ্ছা (যার সাথে তাঁর শরীয়তগত 
চাওয়া কিংবা ভালোবাসার সম্পর্ক নেই) আর দ্বিতীয় চাওয়াটি হচ্ছে 
শরীয়তগত এবং তার সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে। 

- প্রমাণিত সিফাতের মধ্যে আরো শামিল রয়েছে: সন্তুষ্টি, মহব্বত, রাগ ও 
ঘৃণা ইত্যাদি । 

আর যেসব সিফাত আল্লাহ তা'আলার জন্য সাব্যস্ত না হওয়া প্রমাণিত এবং 
এর বিপরীত পূর্ণাঙ্গ সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত তা হলো: 


উদাসীনতা, আল্লাহ তা'আলার কোনো সমতুল্য বা সমকক্ষ থাকা ইত্যাদি । 
100 


আর যে সব গুণনির্দেশক শব্দ আল্লাহর জন্য সাব্যস্তও করা হয়নি এবং 
অসাব্যস্তও করা হয়নি, তন্মধ্যে অন্যতম হচ্ছে: 


- (4৫=!|) অৰ্থাৎ দিক । অতএব কেউ যদি প্রশ্ন করে বলে যে, আমরা কি 
আল্লাহর জন্য দিক শব্দটিকে সাব্যস্ত করব? এ প্রশ্নের উত্তরে বলব যে 
‘দিক’ শব্দটি কুরআন-সুন্নায় আসেনি। হাঁ এবং না কোনোভাবেই 
আসেনি । অতএব ‘দিক’ শব্দের ক্ষেত্রে হাঁ ও না কোনোটিই সাব্যস্ত না 
করে এক্ষেত্রে এতটুকুই বলা যথেষ্ট যে আল্লাহ তা'আলা উপরে আছেন। 
আর ‘দিক’ শব্দটির যে অর্থ তার দ্বারা হয়ত নিম্নদিক বুঝানো হবে, 
অথবা এমন উ্ধ্বদিক বুঝানো হবে যা আল্লাহ তা'আলাকে পরিবেষ্টন 
করে আছে অথবা এমন উর্ধ্ব দিক বুঝানো হবে যা আল্লাহ তা'আলাকে 
পরিবেষ্টন করে নেই তন্মধ্যে: 

প্রথমটি অর্থাৎ নিম্নদিক আল্লাহ তা'আলার জন্য প্রযোজ্য নয়, তা বরং 
বাতিল; কেননা তা আল্লাহ তা'আলার উধ্বতা, যা কুরআন-সুন্নাহ, যুক্তি, 
ফিতরত ও ইজমা দ্বারা প্রমাণিত, তার সঙ্গে সাং । 


দ্বিতীয়টি অর্থাৎ এমন উর্ধদিক যা আল্লাহ তা'আলাকে পরিবেষ্টনকারী, 
এটিও আল্লাহ তা'আলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা বরং বাতিল; কারণ 
কোনো সৃষ্টবস্তু দ্বারা আল্লাহ তা‘আলা পরিবেষ্টিত থাকবেন তা থেকে তিনি 
পবিত্র ও মহান। 


তৃতীয়টি অর্থাৎ এমন উর্ধ্বদিক যা আল্লাহ তা‘আলাকে পরিবেষ্টন করে 
101 


নেই । এটি আল্লাহ তা'আলার জন্য প্রযোজ্য এবং তা সত্য; কেননা আল্লাহ 


তা'আলা সকল সৃষ্টির উধ্বে এবং সৃষ্টির কোনো কিছুই তাকে পরিবেষ্টন 
করতে পারে না। 


এই মূলনীতির পক্ষে দলিল হলো ওহী ও যুক্তি: 


* ওহী থেকে দলিল হলো আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণীসমূহ: 


[oot S45 AT AIG Bj MG CS U4; ) 


আর এটি কিতাব- যা আমি নাযিল করেছি- বরকতময় । 
সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন 
কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও ৷ (সূরা আল আনআম: 
৬: ১৫৫) 


EG HL B25 SH BN 8 A255 HU ll) 


[oN:SLeN{ S Sy TA; 


সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আন ও তাঁর 
প্রেরিত উম্মী নবীর প্রতি, যে আল্লাহ ও তাঁর বাণীসমূহের 
প্রতি ঈমান রাখে। আর তোমরা তার অনুসরণ কর, 
আশা করা যায়, তোমরা হিদায়েত লাভ করবে। (সুরা 


আল আরাফ; ৭: ১৫৮) 
102 


[V2 (EG BE LEE UG SS IIT Sh UG} 


রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে 
সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং 
আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে 
কঠোর ৷ (সূরা আল হাশর: ৫৯: ৭) 


[A:LINK Es se 


যে রাসূলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য 
করল। আর যে বিমুখ হল, তবে আমি তোমাকে তাদের 
উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি । (সুরা আন শিসা: 
8: ৮০) 

SB ES LIA ST IS p05 SG AEG BY 


£ 
- > 


[04:2 © Lt L225 5S ME I 5s 4 


অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর 
তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যার্পণ করাও- 
যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখ। 


103 


এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। (সুরা আন 
নিসা: 8: ৫5) 


[8 BSL ES NG HTH AE ES 5 ) 


আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা কর, যা 
আল্লাহ নাযিল করেছেন এবং তাদের প্রবৃত্তির অনুসরণ 
করো না (সূরা আল মায়েদা: ৫: 85) 


এ ছাড়া আরো অন্যান্য আয়াত যা কুরআন-সুন্নাহর প্রতি ঈমান আনাকে 
ফরয হিসেবে সাব্যস্ত করে। আর প্রত্যেক ওই আয়াত যা কুরআনের প্রতি 
ঈমান আনাকে ফরয হিসেবে সাব্যস্ত করে তা সুন্নাহর মাধ্যমে যা কিছু 
এসেছে তার প্রতিও ঈমান আনাকে আবশ্যক বলে সাব্যস্ত করে; কেননা 
আল কুরআনে যেসব নির্দেশ এসেছে তন্মধ্যে একটি হলো, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং বিতর্ক সৃষ্টি হলে তা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোপর্দ করা । সরাসরি 
জীবদ্দশায় এবং তাঁর সুন্নতের কাছে সোপর্দ করা তাঁর মৃত্যুর পর। 


অতএব, যে ব্যক্তি আল কুরআনের প্রতি ঈমান রাখার দাবি করে অথচ 
আল কুরআনের নির্দেশ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 


104 


অনুসরণের ব্যাপারে দম্ভ প্রদর্শন করে, সে কীভাবে আল কুরআনের প্রতি 
ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারে? 


আল কুরআনে আল্লাহ তা'আলার নির্দেশ সত্ত্বেও যে ব্যক্তি বিতর্কিত বিষয় 
রাসুলুল্লাহর কাছে সোপর্দ করে না, সে আল কুরআনের প্রতি ঈমানের 
দাবিতে কীভাবে সত্যবাদী হতে পারে? 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যা কিছু এসেছে, তা 
গ্রহণ করার ব্যাপারে আল কুরআনে নির্দেশ আসা সত্ত্বেও যে তা গ্রহণ করে 
না, সে কীভাবে আল কুরআনের প্রতি ঈমানের দাবিতে সত্যবাদী হতে 
পারে? 


অথচ আল্লাহ তা'আলা বলেছেন: 
[AS js HEELS SY DE FG 


প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনাস্বরূপ। (সূরা আন্‌- 
নাহল:৮০৯) 


আর এটী স্পষ্ট যে ইসলামী শরীয়তের তথ্যগত ও প্রায়োগিক বহু বিষয়ের 
ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে এসেছে। 


105 


অতএব সুন্নাহর মাধ্যমে বর্ণিত হওয়া প্রকারান্তরে কুরআনের মাধ্যমেই 
বৰ্ণিত হওয়া । 


যুক্তি: আল্লাহ তা'আলার জন্য কোনটি সাব্যস্ত করা ওয়াজিব, কোনটি সাব্যস্ত 
করা নিষিদ্ধ এবং কোনটি বৈধ, এ বিষয়গুলো গায়েবের আওতাভুক্ত । 
অর্থাৎ তা এমন বিষয় যা মানুষ তার বুদ্ধি-বিবেচনা দ্বারা নির্ণয় করতে 
পারে না। অতএব এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আশ্রয়ে যাওয়া ওয়াজিব ৷ 


দ্বিতীয় মূলনীতি: কুরআন-সুন্নাহর শব্দসমূহকে বিকৃত না করে তার প্রকাশ্য 
অর্থে ব্যবহার করা ওয়াজিব, বিশেষ করে আল্লাহ তা'আলার সিফাত 
কেন্দ্রিক শব্দমালা; কেননা এ ক্ষেত্রে মানববুদ্ধির কোনো স্থান নেই। 


এর দলিল ওহী ও যুক্তি । 
ওহী থেকে দলিল; 
আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণীসমূহ ওহী-কেন্দ্রিক দলিল: 
® AI SSI LE FO SN Ls 05 ¥ 


[Nao ar isla © om GH UU 


106 


বিশ্বস্ত আত্মা** এটা নিয়ে অবতরণ করেছে। তোমার 
হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও ৷ (সুরা 
আশঙজারা: ২৬: ১৯৩-১৯৪) 


অন্য আয়াতে আছে: 
[ficial LO S55 EE E58 9% SHY 


নিশ্চয় আমি একে আরবী কুরআনরূপে নাযিল করেছি 
যাতে তোমরা বুঝতে পার । (সুরা ইউসুফ: ১২: ২) 


আর একটি আয়াতে আল্লাহ বলেন: 
[Y: 321 © S355 lL C56 G55 LS UY 


নিশ্চয় আমি তো একে আরবী কুরআন বানিয়েছি, 
যাতে তোমরা বুঝতে পার । (সূরা আয্যখরুফ: ৪৩: ৩) 


এ আয়াতগুলোর বক্তব্য অনুযায়ী আরবী ভাষার শব্দমালা যে প্রকাশ্য 


অর্থসমূহ দাবি করে সে অনুযায়ী আল কুরআনকে বুঝতে হবে। যদি না 
কোনো শরঈ দলিল ভিন্ন অর্থ নেওয়াকে নির্দেশ করে। 


* এখানে ‘বিশ্বস্ত আত্মা’ দ্বারা জিবরীল (আঃ) কে বুঝানো হয়েছে। 
107 


ইহুদী সম্প্রদায় বিকৃতি সাধনের আশ্রয় নিয়েছিল, যে কারণে তারা আল্লাহ 
তা'আলার ভরৎ্সনার পাত্র হয়েছিল এবং তারা যে এ বিকৃতিকরণের দ্বারা 
ঈমান থেকে বহু দূরে চলে গিয়েছিল তাও আল্লাহ তা'আলা স্পষ্টভাবে 
বলেছেন। ইরশাদ হয়েছে: 


SAS LEG Bh SE 5 Le Sf SL Y 
{© I BS HE UG ts ASB ET 
[Yo :5 5A] 

তোমরা যারা বিশ্বাসী কি এই আশা করছ যে, তারা 
তোমাদের প্রতি ঈমান আনবে? অথচ তাদের একটি দল 
ছিল যারা আল্লাহর বাণী শুনত অতঃপর তা বুঝে নেয়ার 


পর তা তারা বিকৃত করত জেনে বুঝে। (সূরা আল 
বাকারা: ২: ৭6) 


অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে: 


EL 591545 212 SE SNS BE A 2 


[7:2 KLE; 
ইয়াহুদীদের মধ্যে কিছু লোক আছে যারা 


108 


কালামসমূহকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে 
এবং বলে, ‘আমরা শুনলাম ও অমান্য করলাম’ ৷ (সুরা 
আন-লিসা: ৪: ৪৬) 


যুক্তি: আল কুরআনের বাণীসমূহ যার পক্ষ থেকে এসেছে, অন্যদের তুলনায় 
তিনিই এর অর্থ অধিক বোঝেন। আর তিনি স্পষ্ট আরবী ভাষায় এ 
বাণীগুলো পাঠিয়েছেন । অতএব তা প্রকাশ্য অর্থে গ্রহণ করা ওয়াজিব বলে 
বিবেচিত হবে। অন্যথায় ভিন্ন ভিন্ন অভিমতের অনুপ্রবেশ ঘটবে, ফলে 
উম্মত বিভক্ত হয়ে পড়বে। 


তৃতীয় মূলনীতি: সিফাত সংবলিত বাণীসমূহের প্রকাশ্য অর্থ এক হিসেবে 
আমাদের জানা আর অন্য হিসেবে আমাদের জন্য তা অজ্ঞাত । 


এ বাণীসমূহের প্রকাশ্য অর্থ কি তা আমাদের জ্ঞাত, কিন্তু এ অর্থের 
‘কাইফিয়াত’ তথা আকার-প্রকৃতি বা ধরণ কি তা আমাদের অজ্ঞাত ৷ 


এ কথার পক্ষে দলিল হলো ওহী ও যুক্তি । 


* ওহী থেকে দলিল; 
আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণীসমূহ এ ক্ষেত্রে ওহী-কেন্দ্রিক দলিল: 


109 


EO AN Sia; x0 bd D0 Sl LS 


[FA 


আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় 
কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে 
চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। 
(সুরা সাদ: ৩৮: ২৯) 


অন্য এক আয়াতে এসেছে: 
[r:i0s 0 OSB AD EE 53 SU) 


নিশ্চয় আমি তো একে আরবী কুরআন বানিয়েছি, 
যাতে তোমরা বুঝতে পার । (সূরা আয্যুখরুফ: ৪৩: ৩) 


আরো ইরশাদ হচ্ছে; 


J © SE এ; ELS A HS SH ius) 


Ltt 


এবং তোমার প্রতি নাযিল করেছি কুরআন, যাতে তুমি 
মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি 


নাযিল হয়েছে। আর যাতে তারা চিন্তা করে (সূরা আনৃ- 
110 


নাহল: ১৬: 88) 


আর চিন্তা-গবেষণা তো সেটাতেই চলে যাতে চিন্তা 
করলে তা বুঝে তা থেকে অন্যকে বুঝানো সম্ভব হয়। 


আর কুরআন আরবী ভাষায় নাযিল হওয়ার অর্থ তো 
যারা আরবী ভাষা জানে তারা যেন তা যথাযথভাবে 
অনুধাবন করতে পারে; এটা প্রমাণ করে যে এর অর্থ 
আমাদের জানা, নতুবা আরবী ভাষা ও অন্য ভাষায় 
নাযিল করার মধ্যে পার্থক্য হতো না। 


আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মানুষের 
জন্য কুরআনের বর্ণনা সেটা তার শব্দ ও অর্থ উভয়কেই 
যথাযথভাবে শামিল করে। 


যুক্তি: এটা অসম্ভব যে আল্লাহ তা'আলা এমন কিতাব নাযিল 
করবেন এবং তাঁর রাসূলের কাছে এমন কথা পাঠাবেন যার 
উদ্দেশ্য হবে মানুষের হিদায়েত অথচ সবচেয়ে বেশি প্রয়োজনীয় 
বিষয় সম্পর্কে তা থাকবে অজ্ঞাত অর্থবোধক অথবা এমন 
খন্ডাক্ষরের ন্যায় যা থেকে কোনো কিছুই বোঝা যায় না। এরূপ 
হলে তা হবে আল্লাহ তা'আলার হিকমতবিরু্ধ। আর তাইতো 
আল্লাহ তা'আলা পবিত্ৰ কুরআনে ইরশাদ করেন: 


lll 


[3214 © BE SS SH 2 El 5 dg eS LS HY 


এটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, 
অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময়, 
সবিশেষ অবহিত সত্বার পক্ষ থেকে । (সূরা হৃদ: ১১: ১) 


সিফাত-বিষয়ক কুরআন ও হাদীসের ভাষ্যসমূহের বাহ্যিক অর্থ যে 
আমাদের জানা, তার পক্ষে ওহী ও যুক্তিভিত্তিক দলিল ওপরে পেশ করা 
হলো। 


আর আমরা যে সিফাত-বিষয়ক কুরআন ও সুন্নাহর ভাষ্যসমূহের বাহ্যিক 
অর্থ জানা সত্ত্বেও তার বাস্তব আকার-প্রকৃতি বা ধরণ কি সে ব্যাপারে 
আমাদের কোনো জ্ঞান নেই এ কথার পক্ষে ওহী ও যুক্তিভিত্তিক দলিল 
সিফাত-বিষয়ক ষষ্ঠ মূলনীতিতে উল্লিখিত হয়েছে। 


এর দ্বারা বুঝা গেল যে 'মুফাউয়েযা’ সম্প্রদায় যা বলে তা বাতিল। 
ভাষ্যসমূহের অর্থ আল্লাহর ইলমের কাছে সোপর্দ করেন। অর্থাৎ তারা 
বলেন, এসবের বাহ্যিক অর্থ আমাদের জানা নেই, বরং একমাত্র আল্লাহ 
তা'আলাই এসবের অর্থ সম্পর্কে ইলম রাখেন । তারা দাবি করেন যে এটাই 
হলো সালাফে সালেহীনদের মাযহাব অথচ সালাফগণ এ জাতীয় চিন্তাধারা 


112 


থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন । সালাফদের থেকে বরং অকাট্য বর্ণনা পরম্পরায় 
এসব টেক্সট বা ভাষ্যের অর্থ সাব্যস্ত করার কথা এসেছে। কখনো এজমালি 
অর্থ আবার কখনো বিস্তারিত অর্থ । তবে এ অর্থের বাস্তব আকার-প্রকৃতি 
কি, তা তারা আল্লাহ তা'আলার ইলমের কাছে সমর্পণ করেছেন। শায়খুল 
ইসলাম ইবনে তাইমিয়াহ র. তাঁর প্রসিদ্ধ কিতাব ‘আকল ও নকল’ এর 
প্রথম খন্ডের ১১৬ নম্বর পৃষ্ঠায় বলেন: ‘আর তাফওয়ীয (অর্থাৎ আল্লাহর 
ইলমের কাছে সমর্পণ করা) এর ব্যাপারে বলব, এটা স্পষ্ট যে আল্লাহ 
তা'আলা কুরআনের আয়াতসমূহে গভীরভাবে চিন্তাভাবনা করা, বুঝা ও 
তার অর্থোদ্ধারের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। অতএব আল কুরআন 
বুঝা, আল কুরআন জানা এবং তার অর্থোদ্ধার করা থেকে বিমুখ হওয়া 
কীভাবে কাম্য হতে পারে? এরপর তিনি ১১৮ নং পৃষ্ঠায় বলেন: ‘কথা যদি 
এ রকমই হত, তাহলে বলতে হবে যে, আল্লাহ তা'আলা আল কুরআনে 
নিজের সিফাত সম্পর্কে যা যা বলেছেন, অথবা এ ব্যাপারে অধিকাংশ 
বিষয় যা তিনি বলেছেন, তার অর্থ নবীগণও বুঝতেন না । বরং তারা এমন 
কথা বলতেন যার অর্থ তাদের কাছে বোধগম্য ছিল না বলাবাহুল্য যে এটা 
আল কুরআন এবং নবীগণ উভয়কেই দোষারোপ করা; কারণ আল্লাহ 
তা'আলা কুরআন নাযিল করেছেন এবং তিনি সংবাদ দিয়েছেন যে তা 
তিনি হিদায়েত ও মানুষের জন্য বর্ণনাস্বরূপ নাযিল করেছেন। এবং রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তা 


113 


স্পষ্টাকারে পৌঁছিয়ে দেন তিনি যেন মানুষের জন্য স্পষ্টরূপে বয়ান করে 
দেন তাদের ওপর কি নাযিল করা হয়েছে আল্লাহ তা'আলা আল কুরআনে 
গভীরভাবে চিন্তাভাবনা করতে বলেছেন, তিনি তা বুঝতে বলেছেন। এর 
সিফাত বিষয়ক যে বাণীগুলো নাযিল করেছেন। অতএব এটা কীভাবে বলা 
শুদ্ধ হতে পারে যে, এসবের অর্থ কেউ জানে না, এসব বোধগম্য নয় । এটা 
কি হতে পারে যে মানুষের জন্য যা নাযিল হয়েছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে স্পষ্টভাবে পৌঁছাননি? অথচ এই 
ধারণার ওপর নির্ভর করেই প্রত্যেক মুলহিদ ও বিদআতপন্থী বলে যে, 
প্রকৃত সত্য হলো তা যার ইলম আমি নিজ মত ও বুদ্ধির মাধ্যমে পেয়েছি, 
আর কুরআন-সুন্নাহর টেক্সট বা ভাষ্যে আমার মতের বিপরীত কিছু নেই; 
কেননা ওইসব টেক্সট বা ভাষ্য দুর্বোধ্য, মুতাশাবিহ, কেউ তার অর্থ বোঝে 
না। আর যার অর্থ কেউ জানে না ত দ্বারা দলিল দেওয়া শুদ্ধ নয়। এ 
জাতীয় কথার অর্থ হলো নবীগণের পক্ষ থেকে যে হিদায়েত এসেছে তার 
দরজা বন্ধ করে দেওয়া এবং যারা তাদের বিরোধী তাদের দরজা উনুক্ত 
করা৷ এরূপ ব্যক্তি প্রকারান্তরে বলে যে হিদায়েত ও বয়ান আমাদের পথে, 
নবীগণের পথে নয়; কেননা আমরা যা বলি তার অর্থ আমরা জানি এবং 
মানুষের জন্য তা যুক্তিভিত্তিক দলিল দ্বারা বয়ান করি। আর নবীগণ যা 
বলতেন তার অর্থ তারা বুঝতেন না, অতএব মানুষের জন্য তা বয়ান 


114 


করার তে প্রশ্নই আসে না। 


এ আলোচনার দ্বারা বুঝা গেল যে আহলে তাফউয়ীয তথা এগুলো বাহ্যিক 
অর্থ আল্লাহর কাছে সমর্পণকারী সম্প্রদায়, যারা সুন্নাতের অনুসারী এবং 
সালাফদের অনুসারী হিসেবে নিজেদের মনে করে, তাদের কথা ইলহাদ ও 
বিদআতপনস্থীদের সকল কথার চেয়ে জঘন্য কথা 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ র. এর কথা এখানেই শেষ । তিনি সঠিক 
কথা বলেছেন যা পরিপক্ক চিন্তা থেকে উঠে এসেছে। এ কথার পর এ 
ব্যাপারে অতিরিক্ত আর কিছু বলার থাকে না৷ আল্লাহ তা'আলা তাঁর ওপর 
অঢেল রহমত বর্ষণ করুন এবং জান্নাতে আমাদেরকে তাঁর সঙ্গে একত্র 
কর্ুন। 


চতুৰ্থ মূলনীতি: কুরআন ও সুন্নাহর টেক্সট বা ভাষ্যসমূহের বাহ্যিক অর্থ 
তা-ই যা টেক্সট বা ভাষ্যসমূহ সামনে আসার পর তৎক্ষণাৎ মাথায় আসে। 
এ বাহ্যিক অর্থ কনটেক্সট বা বাক্যের পূর্বাপর সম্পর্ক অনুযায়ী এবং এর 
সাথে সম্পৃক্ত কথা অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 


একই শব্দ এক কনটেক্সট-এ এক অর্থ দেয় আবার অন্য কনটেক্সট-এ 
অন্য অর্থ দেয়। শব্দমালার গাঁথুনি একভাবে হলে তার অর্থ হয় এক 


115 


ধরনের আবার অন্যভাবে হলে তার অর্থ হয় অন্যধরনের। 


যেমন আরবী *;এ৷ (আল কারইয়াহ) শব্দটির অর্থ কখনো হয় জাতি, 
আবার কখনো হয় বাড়িঘর যেখানে কোনো জাতির লোকেরা বসবাস 


করে। 
প্রথম অর্থের উদাহরণ: আল্লাহ তা'আলার বাণী; 


BGI 3 oF PEWS LL NE 4 0b 


[oA ssl NN {5 GE 


আর এমন কোনো জনপদ নেই, যা আমি কিয়ামতের 
দিনের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর 
আযাব দেব না । (সুরা আল ইসরা: ১৭: ৫৮) 


দ্বিতীয় অর্থের উদাহরণ আল্লাহ তা'আলার বাণী, যা ইবরাহীমের মেহমান 
ফিরিশতাগণ বলেছিলেন: 


ISS E94 sD x SE i). 


নিশ্চয় আমরা এ জনপদের অধিবাসীদের ধ্বংস করব । 
(সুরা আল আনকারৃত: ১৯: ৩১) 


116 


আরেকটি উদাহরণ: আপনি হয়তো বলবেন যে, ‘আমি এ জিনিসটি আমার 
দুহাত দিয়ে বানিয়েছি’ এখানে আপনার দু'হাত এবং আল্লাহ তা'আলার 
নিম্নোক্ত বাণীতে উল্লিখিত দু'হাতের মধ্যে আদৌ কোনো সাদৃশ্য নেই । 
বাণীটি হলো এই: 


[Yo :u2l ৰৰ্ড; cls ES UW} 


আমার দু'হাতে আমি যাকে সৃষ্টি করেছি । (সুরা সাদ: ৩৮: 
৭6) 


আপনি যে বাক্যটি বলেছেন সেখানে “দু'হাত’কে সৃষ্টিজীব মানুষের সঙ্গে 
সম্পৃক্ত করে উল্লেখ করা হয়েছে। অতএব এখানে হাত বলতে তাই 
বুঝাবে যা সৃষ্টিজীবের জন্য উপযোগী। আর আল কুরআনের আয়াতে 
সৃষ্টিকর্তার সঙ্গে সম্পৃক্ত করে দু'হাতকে উল্লেখ করা হয়েছে। অতএব তা 
হবে এমন হাত যা সৃষ্টিকর্তার জন্য উপযোগী ৷ সুতরাং স্বচ্ছ প্রকৃতি ও সুস্থ 
মস্তি্কসম্পন্ন কোনো ব্যক্তিই এটা বলতে পারে না যে সৃষ্টিকর্তার হাত 
সৃষ্টিজীবের হাতের মতো অথবা এর উল্টো। 


আরেকটি উদাহরণ এই যে, আপনি যদি বলেন: ‘আপনার কাছে তো শুধু 
যায়েদ’ এবং “যায়েদ তো শুধু আপনার কাছে।' তাহলে উভয় বাক্যের 
শব্দমালা অভিন্ন হওয়া সত্ত্বেও অর্থের দিক থেকে আলাদা ৷ প্রথম বাক্যের 


117 


অর্থ হলো যে আপনার কাছে যায়েদ ছাড়া অন্যকোনো মানুষ নেই । আর 
দ্বিতীয় বাক্যের অর্থ হলো, যায়েদ কোথাও নেই তবে আপনার কাছে। 
যায়েদের সঙ্গে আপনার কাছে অন্যান্য লোকজনও থাকতে পারে। অতএব 
শব্দের ঘটন-কাঠামোর কারণে অর্থের ভিন্নতা আসে এ বিষয়টি স্পষ্ট । 


এ আলোচনার পর বলব যে, সিফাত-কেন্দ্রিক টেক্সট বা ভাষ্যসমূহের 
বাহ্যিক অর্থ তাই যা এ টেক্সট বা ভাষ্যগুলো দেখামাত্র মস্তিষ্কে আসে । আর 
এ ক্ষেত্রে মানুষ তিন দলে বিভক্ত হয়েছে: 


প্রথম দল: এ টেক্সট বা ভাষ্যগুলো থেকে যে বাহ্যিক অর্থ বুঝা যায় সে 
অর্থকেই আল্লাহর জন্য উপযুক্ত পদ্ধতিতে আল্লাহর জন্য সাব্যস্ত করেছে 
এবং এ টেক্সটগুলোর অর্থনির্দেশ এখানেই সীমিত রেখেছে। এই দলটি 
হলো সালাফে সালেহীনদের দল; যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ যার ওপর ছিলেন তার ওপর একত্র 
হয়েছেন । যারা প্রকৃত অর্থে আহলে সুন্নত ওয়াল জামা'আত খেতাবে ভূষিত 
এবং এ খেতাবটি কেবল তাদের জন্যই ৷ 


তাঁরা উল্লিখিত বক্তব্যের ওপর একমত্য পোষণ করেছেন। যেমন ইবনে 
আবদিল বার র. বলেন, ‘আহলে সুন্নাত আল কুরআন ও সুন্নায় যেসব 
সিফাত উল্লিখিত হয়েছে তা স্বীকার করে নেওয়া ও তার ওপর ঈমান 


আনার ব্যাপারে একমত্য পোষণ করেছেন। তারা উক্ত সিফাতগুলোকে 
118 


রূপক অর্থে নয় বরং প্রকৃত অর্থে বহন করার ব্যাপারেও একমত 
হয়েছেন। তবে তারা কোনো অর্থেরই আকার-প্রকৃতি নির্ধারণ করেন না। 


কাজী আবু ইয়া‘লা তার কিতাব ‘ইবতালুত তাবিল’ এ উল্লেখ করেন, ‘এই 
সংবাদগুলো [অর্থাৎ সিফাত-বিষয়ক টেক্সটগুলো] প্রত্যাখ্যান করা বৈধ নয়। 
এ ব্যাপারে তাবিল প্রক্রিয়ায় মশগুল হওয়াও বৈধ নয়। বরং এ 
টেক্সটগুলোকে তার বাহ্যিক অর্থে বহন করা ওয়াজিব এবং এটাও বিশ্বাস 
করা ওয়াজিব যে তা আল্লাহ তা'আলার সিফাত; যা সৃষ্টিবস্তুর সিফাততুল্য 
নয়। আর এ ক্ষেত্রে ‘তাশবীহ’তেও বিশ্বাস করা যাবে না। এ ক্ষেত্রে ইমাম 
আহমদ র. ও অন্যান্য ইমামগণ যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস করতে 
হবে। [ ইমাম ইবনে তাইমিয়াহ ইবনে আবদুল বার ও কাজী আবু ইয়ালা 
থেকে উক্ত বক্তব্য তার ‘আল ফাতওয়া আল হামুবিয়া-এ উল্লেখ করেছেন। 
(দ্র: মাজমুউল ফাতাওয়া, খও 6 পৃষ্ঠা ৮৭ -৮৯) 


এটাই হলো বিশুদ্ধ মাযহাব এবং প্রজ্ঞাপূর্ণ সোজা পথ । আর তা দু‘কারণে: 


প্রথম কারণ: আল্লাহ তা'আলার নাম ও সিফাত সম্পর্কে কুরআন-সুন্নাহয় 
যা এসেছে তার যথার্থ ও পরিপূর্ণ বাস্তবায়ন এ পথেই সম্ভব বস্তুনিষ্ঠ ও 
ইনসাফপূর্ণভাবে যে ব্যক্তি কুরআন-সুন্নায় এ বিষয়ে তথ্য অনুসন্ধান করবে 
তার সামনে এ বিষয়টি অত্যন্ত স্পষ্টাকারে ধরা পড়বে। 


119 


দ্বিতীয় কারণ: আমরা হয়তো বলব যে, সালাফগণ যা বলেছেন তাই হক ও 
সত্য অথবা বলব যে সালাফগণ ছাড়া অন্যান্যরা যা বলেছেন তা সত্য। 
বলার অপেক্ষা রাখে না যে দ্বিতীয় কথাটি বাতিল। কেননা দ্বিতীয় 
কথাটিকে বাতিল না বললে এর যুক্তিগত দাবি এটা দাঁড়ায় যে, সালাফগণ 
অর্থাৎ সাহাবী ও তাবে‘ঈগণ সরাসরি অথবা বাহ্যিকভাবে বাতিল কথা 
বলেছেন এবং একবারের জন্যও তারা সরাসরি ও বাহ্যিকভাবে যা বিশ্বাস 
করা ওয়াজিব এমন হক কথা বলেননি । এর অর্থ দাড়ায়, সালাফগণ 
হয়তো সত্য সম্পর্কে জাহেল ছিলেন অথবা সত্য তাদের জানা ছিল কিন্তু 
তারা তা গোপন করেছেন। বলার অপেক্ষা রাখে না যে সালাফগণ উভয় 
বিষয় থেকেই পবিত্র ছিলেন । অতএব সত্য যে কেবল সালাফগণের সঙ্গেই 
এতে আর কোনো সন্দেহের অবকাশ থাকল না। 


দ্বিতীয় দল: যারা সিফাত-বিষয়ক টেক্সটসমূহের বাহ্যিক অর্থকে বাতিল 
করে দিয়েছেন এই ভেবে যে তা আল্লাহর জন্য উপযোগী নয় । আর এটাই 
হলো তাশবীহ তথা সাদৃশ্যকরণ। তারা তাশবীহনির্ভর অর্থকেই বহাল 
রেখেছেন। এ দলটিই হলো মুশাব্বিহাদের দল। এদের মতামত কয়েক 
কারণে বাতিল ও হারাম: 


প্রথমত; এটা সিফাত-বিষয়ক টেক্সটসমূহের বিরুদ্ধে অন্যায় এবং তার যে 
অর্থ রয়েছে সেটাকে নাকচ করে দেওয়া । এটা কি করে বলা সঙ্গত যে এ 


120 


টেক্সটসমূহকে বাহ্যিক অর্থের ওপর বহন করলে তা তাশবীহ হয়ে যায়, 
অথচ আল্লাহ তা'আলা বলেছেন: 


Ni iS AY 
তাঁর মত কিছু নেই । (সূরা আশ-শৃরা: ৪২: ১১) 


অর্থাৎ যারা এ টেক্সটসমূহের বাহ্যিক অর্থ বাতিল করে দেন তারা এই মনে 
করে বাতিল করে দেন যে বাহ্যিক অর্থগুলো সৃষ্টিজীবের সিফাতের সঙ্গে 
সাদৃশ্যপূর্ণ। তাদের এ ধারণাটিই হলো মূলত তাশবীহ; কেননা আল্লাহর 
সিফাতের সঙ্গে সৃষ্টিজীবের সিফাতের আদৌ কোনো তুলনা হয় না। তারাই 
বরং এ ধরণের অযাচিত তুলনার আশ্রয় নেয়। 


দ্বিতীয়ত: আকল-বুদ্ধি দ্বারা এটি স্পষ্টভাবে বুঝা যায় যে সৃষ্টিকর্তা সত্তাগত 
এবং গুণগতভাবে সর্বদিক থেকেই সৃষ্টিজীব হতে সম্পূর্ণ আলাদা । অতএব 
সৃষ্টিকর্তার সিফাত সৃষ্টিজীবের সিফাতের সমতুল্য হবে এটা কিভাবে কল্পনা 
করা যায়? 


তৃতীয়ত: মুশাব্বিহ বা ‘সাদৃশ্য স্থাপনকারী ব্যক্তি’ সিফাত-বিষয়ক 
টেক্সটসমূহ থেকে যা বুঝেছে তা সালাফ তথা উত্তম পূর্বপুরুষদের বুঝ 
থেকে ভিন্ন। অতএব তা বাতিল। 


121 


[একটি সন্দেহ ও তার উত্তর] 


আর যদি মুশাব্বিহ তথা সদৃশ্যস্থাপনকারী ব্যক্তি বলে: আমি আল্লাহ্‌ 
তা‘আলার অবতরণ, আল্লাহ তা'আলার হাত ইত্যাদির দ্বারা তা-ই বুঝি যা 
সৃষ্টিজীবের রয়েছে; কেননা আল্লাহ তা'আলা আমাদের বোধগম্য ভাষাতেই 
তাঁর বাণী পাঠিয়েছেন, তবে এর উত্তর তিনভাবে দেওয়া যায়: 


প্রথমত: যিনি বাণী পাঠিয়েছেন স্বয়ং তিনিই নিজ সম্পর্কে বলেছেন: 
[N:5230 Ek iS FY 
তাঁর মত কিছু নেই । (সূরা আশ্শরা: ৪২: ১১) 
অন্যত্ৰ বলেছেন: 
[VE jo (© SES Bs Les Hf LIES HL 55 


সুতরাং তোমরা আল্লাহর জন্য অন্যকোন দৃষ্টান্ত স্থাপন 
করো না। নিশ্চয় আল্লাহ জানেন আর তোমরা জান 
না। (সূরা আন্‌ নাহল: ১৬: ৭8) 


তিনি অন্য এক আয়াতে বলেন; 


[50 5AM © SAS BE BS HE Hy 
122 


সুতরাং তোমরা জেনে-বুঝে আল্লাহর জন্য সমকক্ষ 
নির্ধারণ করো না । (সুরা আল বাকারা: ২: ২২) 


আর আল্লাহ তা'আলার সকল কথাই সত্য এবং একটি অন্যটিকে সমর্থন 
করে। অতএব এ ক্ষেত্রে কোনো বৈপরিত্ব নেই । 


দ্বিতীয়ত; সদৃশ্যস্থাপনকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হবে: তুমি কি 
বুঝতে পার না যে আল্লাহ তা‘আলার একটি সত্তা রয়েছে যা অন্যান্য সত্তার 
সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়? উত্তরে সে বলবে, হ্যাঁ, বুঝতে পারি। এবার তাকে 
বলা হবে, তাহলে তুমি এটা কেন বুঝবে না যে আল্লাহ তা'আলার সিফাত 
রয়েছে যা অন্যসব সিফাত থেকে ভিন্ন। কারণ সত্তার ব্যাপারে যা প্রযোজ্য 
তা সিফাতেরও ব্যাপারেও প্রযোজ্য । আর যে ব্যক্তি সত্তা ও সিফাতের মধ্যে 
পার্থক্য করল সে বৈপরীত্যের আশ্রয় নিল। 


তৃতীয়ত: সদৃশ্যস্থাপনকারী ব্যক্তিকে বলা হবে, তুমি কি দেখ না যে 
মাখলুকাতের মধ্যে এমন অনেক কিছু আছে যার নাম অভিন্ন কিন্তু প্রকৃতি 
ও আকার-ধরনের বিবেচনায় একটি অন্যটি থেকে ভিন্ন? সে বলবে, হ্যাঁ 
দেখি । এরপর তাকে বলা হবে যদি তুমি মাখলুকাতের মধ্যে এ পার্থক্য 
মেনে নাও, তবে খালিক ও মাখলুকের মধ্যে পার্থক্য কেন মেনে নাও না। 
অথচ খালিক ও মাখলুকের মধ্যে পার্থক্যের বিষয়টি খুবই স্পষ্ট । বরং 


খালিক ও মাখলুকের মধ্যে সাদৃশতা একটি অসম্ভব ব্যাপার । সিফাত- 
123 


বিষয়ক ষষ্ঠ মূলনীতিতে এ বিষয়টি উল্লিখিত হয়েছে। 


তৃতীয় দল: যারা বলে যে সিফাত-বিষয়ক টেক্সটসমূহের বাহ্যিক অর্থ 
বাতিল এবং তা আল্লাহর জন্য উপযোগী নয়। বরং তা হলো তাশবীহ বা 
সাদৃশ্য স্থাপন । এরপর তারা বাহ্যিক অর্থকে আল্লাহর জন্য উপযোগী 
পদ্ধতিতে মেনে নেয়াকেও অস্বীকার করেন। এরা হলো আহলে তা‘তীল 
অর্থাৎ অর্থশূণ্যকারী সম্প্রদায় । তাদের এই অর্থশৃণ্যকরণ প্রক্রিয়া নাম ও 
সিফাত উভয় ক্ষেত্রেই অথবা শুধু সিফাতের ক্ষেত্রে অথবা নাম ও সিফাত 
এ দুয়ের মধ্যে যেকোনো একটির ক্ষেত্রে সেটা তারা করে থাকে তারা 
নাম ও সিফাত সংবলিত এ টেক্সটসমূহের বাহ্যিক অর্থ থেকে সরে এসে 
নিজদের বুদ্ধি-বিবেচনা অনুযায়ী সেগুলোর অর্থ নির্ধারণ করেছে। তবে 
তারা এ অর্থ নির্ধারণের ক্ষেত্রে বিক্ষিপ্ত পথ অবলম্বন করেছে। তারা এটার 
নাম দিয়েছে তা’বিল বা ব্যাখ্যা, কিন্তু আসলে তা তাহরীফ বা বিকৃতি । 


তাদের এ মতামত কয়েক কারণে বাতিল: 


প্রথমত: এটা আল্লাহ ও তার রাসূলের বাণীর বিপক্ষে স্পর্ধা প্রদর্শন; কারণ 
তারা আল্লাহ এবং তার রাসূলের বাণীর এমন অর্থ করেছে যা বাতিল এবং 
আল্লাহর জন্য অনুপযোগী, বরং আল্লাহর উদ্দেশের বিরুদ্ধে 


দ্বিতীয়ত: এ প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসূলের কথাকে তার 


124 


বাহ্যিক অর্থ থেকে সরিয়ে দেওয়া হয়, অথচ আল্লাহ তা'আলা মানুষকে 
স্পষ্ট আরবী ভাষায় খেতাব করেছেন। যাতে মানুষ আল্লাহর কালামকে 
আরবী ভাষার দাবি অনুযায়ী বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামও বিশুদ্ধ আরবী ভাষায় কথা বলেছেন; অতএব আল্লাহ ও তাঁর 
রাসূলের বাণীকে আরবী ভাষার বাহ্যিক অর্থ ও দাবি অনুযায়ী বুঝতে 
হবে। তবে আল্লাহর (সত্ত্বা, নাম ও গুণের) ক্ষেত্রে সে অর্থের আকার- 
প্রকৃতি, ধরণ ও তুলনা নির্ধারণ থেকে বিরত থাকতে হবে। 


তৃতীয়ত: আল্লাহ ও তাঁর রাসূলের কথাকে বাহ্যিক অর্থে না নিয়ে এমন 
অর্থে নেওয়া যা বাহ্যিক অর্থের বিপরীত, নিশ্চয় একটি হারাম কাজ এবং 
অজ্ঞতাবশত আল্লাহর ব্যাপারে এমন কথা বলা যা তিনি বলেন নি। বিষয়টি 
যে হারাম তা নিম্নোক্ত আয়াত থেকে বুঝা যায়: 


SOS 0 AO 0 CL Rt 
55 CEL a IR IG BLUSE fs SH AS Gl 


(rr: © SASSY UA Elks 


বল, আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ- যা 
প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও 
অন্যায়ভাবে সীমালঙ্ঘন এবং আর্লাহর সাথে তোমাদের 


125 


শরীক করা, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতার 
করেননি এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা 
তোমরা জান না'। (সুরা আল আরাফ: ৭: ৩৩) 


I A EAT Sele x DS ALL EY; ) 


[MLN © Ys Le SE ASHE 


“আর যে ব্যাপারে তোমার ডজন নেই সেটার অনুসরণ 
করো না, শিশ্চয় কান, চোখ এবং অন্তর এসব কিছু 
সম্পর্কে জিঙঞাসা করা হবে ।” (সুরা আল ইসরা: ১৭; 
৩৬) 


অতএব যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের কথাকে তার বাহ্যিক অর্থ থেকে 
সরিয়ে বিপরীত কোনো অর্থে ব্যবহার করল সে এমন বিষয়ের অনুসরণ 
করল যার ব্যাপারে তার কোনো ইলম নেই এবং আল্লাহর ব্যাপারে এমন 
কথা বলল যার ব্যাপারে তার কোনো জ্ঞান নেই; কারণ; 


এক. সে ধারণা করল যে আল্লাহ ও তাঁর রাসূলের বাণীর উদ্দেশ্য এরকম 
নয়, অথচ এরকমটাই বাণীর বাহ্যিক অর্থ । 


দুই. সে ধারণা করল যে বাণীর উদ্দেশ্য অন্যটা; যা বাহ্যত বাণী থেকে বুঝা 


যাচ্ছে না। 
126 


আর এটা আমাদের জানা যে, আল কুরআনের কোনো শব্দের যদি দুটি 
অর্থ থাকে এবং উভয়টিই সমান সম্ভাবনাময় হয়, তাহলে এই দুই অর্থের 
মধ্যে একটিকে নির্ধারণ করে দেওয়া বৈধ নয়; কেননা এতে অজ্ঞতাবশত 
আল্লাহর ওপর এমন কথা বলা হবে যা তিনি বলেননি বিষয়টি যদি 
এমনই স্পর্শকাতর হয়ে থাকে, তাহলে আপনিই বলুন, যদি কেউ বাহ্যিক 
অর্থ বর্জন করে এমন অনগ্রাধিকারপ্রীপ্ত অর্থকে নির্ধারিত করে দেয় যা 
তার বিপরীত, তাহলে সে কি ধরনের অন্যায়ের আশ্রয় নেয়? 


এর উদাহরণ: ইবলীসকে লক্ষ্য করে আল্লাহ তা'আলার বাণী: 


AEE LS TY SIGE AAS IE 


[Ye 


আল্লাহ বললেন, হে ইবলীস, আমার দু'হাতে আমি 
যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে 
তোমাকে বাধা দিল? (সুর! সাদ: ৩৮: ৭6) 


এই আয়াতের অর্থ নির্ধারণে যদি কেউ বাহ্যিক অর্থ থেকে সরে গিয়ে বলে 
যে, এখানে দু‘হাত বলতে মূলত হাত বুঝানো হয়নি বরং এখানে হাত দ্বারা 
বুঝানো হয়েছে এই এই ৷ তাহলে এই ব্যক্তিকে বলব যে আপনি যে 
বাহ্যিক অর্থকে নাকচ করে দিলেন এর পক্ষে আপনার দলিল কি? আর যে 


127 


অর্থকে আপনি প্রমাণ করলেন তার সপক্ষে প্রমাণ কি? সে যদি দলিল 
নিয়ে আসতে পারে তো ভালো, কিন্তু সে দলিল পাবে কোথায় । অতএব সে 
যা নাকচ করল এবং যা প্রমাণ করল উভয় ক্ষেত্রেই সে ইলম ব্যতীত 
আল্লাহর ওপর এমন কথা বলল যা আল্লাহ তা'আলা বলেননি 


চতুৰ্থত: আহলে তা‘তীল তথা ‘আল্লাহর নাম ও গুণের ভাষ্যসমূহকে 
অর্থশুণ্যকারী’ সম্প্রদায়ের কথা এজন্যও প্রত্যাখ্যাত যে সিফাত-বিষয়ক 
টেক্সটসমূহকে বাহ্যিক অর্থ থেকে সরিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এ উম্মতের উত্তম পূর্বপুরুষ ও 
ইমামগণ যার ওপর ছিলেন তার বিরুদ্ধে যাওয়া। অতএব তা বাতিল। 
কেননা হক ও সত্য তো নিঃসন্দেহে তাই যার ওপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এ উম্মতের উত্তম পূর্বপুরুষ ও 
ইমামগণ ছিলেন। 


পঞ্চমত: এ ধরনের ব্যক্তিকে প্রশ্ন করে বলা হবে, আল্লাহ তা'আলা নিজ 
সম্পর্কে যতটুকু জানেন তুমি কি তার থেকেও বেশি জান? সে নিশ্চয় 
উত্তরে বলবে যে না, জানি না। 


এবার তাকে প্রশ্ন করে বলা হবে: আল্লাহ তা'আলা নিজ সম্পর্কে যা 
জানিয়েছেন তা কি হক ও সত্য? সে নিশ্চয় উত্তরে বলবে, হ্যাঁ, হক ও 


সত্য। 
128 


এরপর তাকে বলা হবে: আল্লাহ তা'আলার বাণী যে বিশুদ্ধতম ও স্পষ্টতম 
বাণী, তা কি তুমি বিশ্বাস কর? সে অবশ্যই বলবে, হ্যাঁ, বিশ্বাস করি । 


এরপর তাকে বলা হবে: তাহলে তুমি কি মনে কর যে, আল্লাহ তা'আলা 
এই টেক্সটসমূহের অর্থ কি তা অস্পষ্ট আকারে রেখে দেবেন যাতে মানুষ 
তার বুদ্ধি-বিবেচনা ব্যবহার করে তা উদ্ধার করে নেয় । উত্তরে সে অবশ্যই 
বলবে: না। 


এ গেল আল-কুরআনের টেক্সটসমূহের কথা । 


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় সিফাত-বিষয়ক যেসব 
টেক্সট এসেছে তার ব্যাপারে একই ধরনের প্রশ্ন করা যায় । অতঃপর বলা 
যায় যে: তুমি কি আল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকেও অধিক জান? সে বলবে, না, জানিনা 


এরপর তাকে বলা হবে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 
সম্পর্কে যা বলেছেন তা কি হক ও সত্য? সে বলবে, হ্যাঁ, হক ও সত্য। 


এরপর তাকে বলা হবে: তুমি কি এমন কাউকে জান যে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক বিশুদ্ধ ও স্পষ্টভাষী? 
উত্তরে সে অবশ্যই বলবে, না। 


129 


এরপর তাকে বলা হবে; তুমি কি এমন কাউকে জান যে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে উম্মতের জন্য অধিক শুভাকাজ্কফী? 
সে অবশ্যই বলবে, না। 


এরপর তাকে বলা হবে: যদি তুমি উল্লিখিত কথাগুলো স্বীকার করে নাও, 
তাহলে কেন তোমার যথেষ্ট সাহস হয় না যে তুমি আল্লাহর জন্য ঠিক তা 
সাব্যস্ত করবে যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন এবং যা রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন, প্রকৃত ও 
আল্লাহর জন্য উপযোগী বাহ্যিক অর্থ হিসেবে অথচ দেখা যায় যে প্রকৃত 
ও বাহ্যিক অর্থ নাকচ করে দেওয়া এবং এর স্থলে বিপরীত অর্থ নেওয়ার 
ক্ষেত্রে তুমি বাহাদুরী দেখাও । 


এতে তোমার কি ক্ষতি যে, আল্লাহ তা'আলা নিজের জন্য তাঁর কিতাবে যা 
সাব্যস্ত করেছেন তুমিও তা তাঁর জন্য সাব্যস্ত করবে৷ অথবা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাঁর সুন্নাতে আল্লাহর জন্য উপযোগীভাবে যা সাব্যস্ত 
করেছেন তুমিও তা সাব্যস্ত করবে । অতএব কুরআন-সুন্নায় সাব্যস্ত করা ও 
অসাব্যন্ত করার বিষয়ে যা কিছু এসেছে তুমি তা মেনে নেবে। এটাইকি 
তোমার জন্য সঠিক ও নিরাপদ নয়? কারণ তোমাকে তো কিয়ামতের 
ময়দানেই জিজ্ঞাসা করা হবে: 


[10:22 Sl ss) 
130 


‘তোমরা রাসূলদেরকে কী জবাব দিয়েছিলে?’ (সুরা 
আল কাসাস: ২৮: ৬৫) 


তুমি যদি সিফাত-বিষয়ক বাণীসমূহকে বাহ্যিক অর্থ থেকে সরিয়ে নিয়ে 
তার অন্যকোনো অর্থ কর, এটা কি তোমার জন্য বিপদের কারণ হবে না, 
কেননা হতে পারে যে তুমি যে অর্থ করেছ সেটা উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য 
হলো অন্যটা । 


ষষ্ঠত: আহলে তা'তীল তথা আল্লাহর নাম ও গুণের ভাষ্যসমূহকে 
অর্থশুণ্যকারীদের কথা এজন্যও অগ্রহণযোগ্য যে তা মেনে নিলে কিছু 
অযাচিত সিদ্ধান্ত মেনে নেওয়া আবশ্যক হয়ে পড়ে । অতএব তা বাতিল। 
যেমন: 


এক. আহলে তা‘তীল: সিফাত-বিষয়ক টেক্সটসমূহকে তার বাহ্যিক অর্থ 
থেকে এ জন্যে সরিয়ে নেয় যে তারা মনে করে থাকে এগুলোর বাহ্যিক 
অর্থ এ অনুভূতি দেয় অথবা এ দাবি করে যে আল্লাহ তা'আলা সৃষ্টিজীব 
সদৃশ ৷ অথচ আল্লাহ তা'আলাকে সৃষ্টিজীব সদৃশ মনে করা কুফরি; কেননা 
তাতে আল কুরআনের ওই আয়াতকে অস্বীকার করা হয় যেখানে আল্লাহ 
তা‘আলা বলেছেন: 


Ni Gh is AY 


131 


‘তাঁর মত কিছু নেই (সূরা আশ-শৃর?: ৪২: ১১) 


নু‘আইম ইবনে হাম্মাদ আল-খুযাণঈ, যিনি ইমাম বুখারী র., এর একজন 
উত্তাদ ছিলেন, তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে মাখলুকের 
সঙ্গে সদৃশ্যপূর্ণ করল সে কাফের হয়ে গেল। আর আল্লাহ তা'আলা 
নিজকে যেভাবে গুণান্বিত করেছেন এবং তাঁর রাসূল তাঁকে যেভাবে 
গুণান্বিত করেছেন তাতে কোনো তাশবীহ তথা সাদৃশ্যকরণ নেই 


আর এটা স্পষ্ট যে সবচেয়ে বড় বাতিল বিষয় হচ্ছে, মহান আল্লাহ এবং 
তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বাহ্যিক অর্থকে এমন 
মনে করা যে তাতে সৃষ্টিজীবের সঙ্গে সৃষ্টিকর্তা সাদৃশ্যপূর্ণ হওয়া বাধ্য করে 
এবং তাতে কুফরি হওয়া আবশ্যক হয়ে যায় অথবা সেটাতে নিপতিত 
হওয়ার সন্দেহে পড়তে হয়। 


দ্বিতীয়ত: আল্লাহ তা'আলার কিতাব যা তিনি নাযিল করেছেন সকল 
বিষয়ের বর্ণনা হিসেবে, মানুষের জন্য হিদায়েত হিসেবে, অন্তরে থাকা 
সকল ব্যাধির চিকিৎসা ও প্রস্ণুটিত আলো হিসেবে, হক ও বাতিলের মধ্যে 
পার্থক্যকারী হিসেবে, সে কিতাবে আল্লাহ তা'আলা তাঁর নাম ও সিফাত 
সম্পর্কে কি ধরনের বিশ্বাস পোষণ করতে হবে তা স্পষ্টভাবে বলে দেবেন 
না বরং বিষয়টি মানুষের বুদ্ধি-বিবেচনার ওপর ছেড়ে দেবেন যে, তারা যা 


ইচ্ছা তা সাব্যস্ত করবে এবং যা ইচ্ছা তা অসাব্যস্ত করবে, এটা কি করে 
132 


সম্ভব! অতএব এ ধরনের বিশ্বাসই বরং বাতিল। 


তৃতীয়ত: আহলে তা‘তীলের কথা মেনে নিলে বলতে হয় যে, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম, সালাফগণ এবং 
আয়েম্মায়ে কিরাম মহান আল্লাহর সিফাত-বিষয়ে যা জানার প্রয়োজন ছিল 
তা জানা এবং প্রচার করার ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন; 
কেননা আহলে তা‘তীল ‘তাবিল’ এর নামে যেসব কথা বলেছেন এসব 
কথার একটি অক্ষরও তাঁরা বলেননি 


অতএব হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশেদা, 
সাহাবায়ে কেরাম, সালাফগণ এবং আয়েম্মায়ে কিরাম সিফাত-বিষয়ে যথার্থ 
জ্ঞানার্জন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন অথবা উম্মতের উদ্দেশে 
তা বৰ্ণনা করার ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আর উভয় কথাই 
বাতিল। 


চতুৰ্থত: আহলে তা‘তীলের কথা মেনে নিলে বলতে হয় যে আল্লাহ ও তাঁর 
রাসূল যা সাব্যস্ত করেছেন তা নাকচ করে দেওয়া বৈধ। অর্থাৎ যেখানে 
আল্লাহ তা'আলা বলেছেন, 

[2 (ISI } 


(এবং তোমার রব আসবেন।' (সূরা: আল ফজর: ৮০:২২' 
133 


সেখানে বলা শুদ্ধ হবে যে, না, আল্লাহ তা'আলা আসবেন না। আর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে, 


ll dl dG dj) 
“আল্লাহ তা'আলা প্রতি রাতেই নিস্নাকাশে অবতরণ করেন' 


সেখানে বলা শুদ্ধ হবে যে, না, আল্লাহ তা'আলা অবতরণ করেন না৷ কারণ 
তারা উল্লিখিত আয়াত এবং হাদীসের অর্থ করতে গিয়ে বলেন যে এখানে 
‘আসা’ এবং ‘অবতরণ’ করাকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা রূপক অর্থে, 
প্রকৃত অর্থে নয়। অর্থাৎ তাদের ধারণা মতে এখানে অর্থ হবে, ‘আল্লাহর 
নির্দেশ আসা’ রূপক অর্থের বড় আলামত হলো প্রকৃত অর্থকে নাকচ 
করে দেওয়া শুদ্ধ হওয়া । আর আল্লাহ এবং তার রাসূল যা সাব্যস্ত করেছেন 
তা নাকচ করে দেওয়া জঘন্যতম বাতিল বিষয় । অন্যকোনো অর্থে তাবিল 
করার দ্বারা এ বাতুলতা থেকে রক্ষা পাওয়া যাবে না; কেননা আল্লাহ ও 
তাঁর রাসূলের বাণীর কনটেক্সটে এমন কোনো ইশারা নেই যার দ্বারা বুঝা 
যাবে যে এখানে অর্থ হলো ‘নির্দেশ আসা’ । 


[সিফাত বিষয়ে আশ'আরী ও মাতুরিদী সম্প্রদায়ের মতবাদের খণ্ডন] 


আহলে তা‘তীলের কেউ কেউ আল্লাহ তা'আলার সকল সিফাতের ক্ষেত্রে 


এই রূপক অর্থ নেওয়ার নীতি অনুসরণ করে, অথবা তারা আল্লাহর 
134 


নামসমূহকেও এ নীতির আওতায় শামিল করে। আবার তাদের মধ্যে কেউ 
কেউ আছেন যারা ভিন্ন পথ ধরেন অর্থাৎ কিছু সিফাতকে সাব্যস্ত করেন 
আবার কিছু সিফাতকে অসাব্যস্ত করেন। যেমন আশ'আরী ও মাতুরিদী 
সম্প্রদায় । তাদের বুদ্ধি-বিবেচনার আলোকে যেটি বোধগম্য মনে হয়েছে 
সেটি তারা সাব্যস্ত করে, আবার যেটি তাদের কাছে অবোধ্যগম্য মনে 
হয়েছে তা তারা নাকচ করে দিয়েছে। 


তাদের জন্য আমাদের বক্তব্য হলো: আপনার বুদ্ধি-বিবেচনার বোধগম্যতার 
নিরিখে যা নাকচ করে দিয়েছেন, তা বুদ্ধি-বিবেচনার দলিল দিয়েই প্রমাণ 
করা যায়, পাশাপাশি ওহীর প্রমাণ তো আছেই । 


এর উদাহরণ: তারা ‘ইরাদাহ’ অর্থাৎ ‘ইচ্ছা'র সিফাতকে আল্লাহর জন্য 
সাব্যস্ত করেন। পক্ষান্তরে ‘রহমত’ অর্থাৎ ‘করুণা’র সিফাতকে নাকচ করে 
দেন। ‘ইচ্ছা’'র সিফাতকে তারা ওহী ও যুক্তি এ উভয়টির আলোকে সাব্যস্ত 
করেন। তন্মধ্যে 


ওহী থেকে সাব্যস্ত করার ক্ষেত্রে তাদের দলিল হলো, আল্লাহ তা'আলার 
বাণী; 


[cor 5A © 424 Fi MEG) 


কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন, তা করেন৷ (সুরা আল 
135 


বাকারা: ২: ২৫৩) 


পক্ষান্তরে সেটা সাব্যস্ত করার জন্য তাদের পক্ষ থেকে যুক্তির দলিল হলো: 
সৃষ্টিকুলের বিভিন্নতা এবং প্রতিটি সৃষ্টিকে আলাদা সত্তা ও গুণ প্রদান করা 
এ কথারই প্রমাণ যে আল্লাহ তা'আলা ‘ইচ্ছা'র গুণে গুণান্বিত। 


কিন্তু তারা আল্লাহর জন্য রহমত বা ‘করুণা'র গুণকে এ যুক্তিতে নাকচ 
করে দিয়েছে যে, করুণা করার দাবি হলো, যার প্রতি করুণা করা হবে 
তার জন্য করুণাকারী নরম হয়ে যাবেন। আর এই নরম হয়ে যাওয়া 
আল্লাহর ক্ষেত্রে অসম্ভব, অকল্পনীয় বিষয় । [সুতরাং তাদের মতে রহমত 
গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না] 


এরপর তারা যেসব আয়াত ও হাদীসে রহমতের কথা আছে সেসব আয়াত 
ও হাদীসকে তাবিল তথা অপব্যাখ্যা করে বলেন যে এখানে রহমতের অর্থ 
কর্ম' অথবা ‘কর্ম' করার ইচ্ছা । অতএব তারা ==_|৷ (আর রাহীম) শব্দের 
অর্থ করেন, ‘নিয়ামতদাতা’, অথবা ‘নিয়ামত প্রদানের ইচ্ছাকারী’ 


এদের জন্য আমাদের বক্তব্য হলো: ‘রহমত’ গুণটি আল্লাহ তা'আলার জন্য 
ওহী দ্বারা প্রমাণিত । আর সংখ্যা ও ধরনের বিবেচনায় রহমত গুণটি 
যতভাবে সাব্যস্ত হয়েছে, ‘ইচ্ছা’ সিফাতটি ততভাবে সাব্যস্ত হয়নি । তা নাম 
হিসেবে এসেছে, যেমন: 


136 


[rN © 23 IT 
পরম করুণাময়, অতি দয়ালু । (আল ফাতিহা: ৩) 
সিফাত হিসেবে এসেছে, যেমন: 
[oN (RT SA SS 
আর তোমার রব ক্ষমাশীল, দয়াময় । (আল কাহ্ফ: ১৮: ৫৮) 


এবং ক্রিয়াপদ হিসেবে এসেছে। যেমন: 


ORT CH EEE) 
এবং যাকে ইচ্ছা দয়া করবেন। (আল আনকারৃত: 
২০৯; ২১) 


এর পাশাপাশি রহমত সিফাতটি যুক্তির মাধ্যমেও প্রমাণ করা যায়। আর 
তা এভাবে যে, বান্দাদের ওপর আল্লাহ তা'আলার নেয়ামতসমূহ অনবরত 
বর্ষিত হওয়া এবং তাদের ওপর থেকে আপদ-বিপদ উঠিয়ে নেওয়া এ 
কথার প্রমাণ যে আল্লাহ তা'আলা রহমতের গুণে গুণান্বিত। আর এ 
নিয়ামত বর্ষিত হওয়া এবং বিপদ উঠে যাওয়ার বিষয়টি ইচ্ছার গুণের 
তুলনায় রহমতের গুণকে অধিক পরিষ্কারভাবে বুঝায়; কেননা এ বিষয়টি 


137 


সাধারন মানুষ ও জ্ঞানবুদ্ধিসম্পন্ন মানুষ সবার কাছেই স্পষ্ট । পক্ষান্তরে 
আল্লাহ তা'আলার ইচ্ছার সঙ্গে তা সম্পৃক্ত হওয়ার বিষয়টি কেবল বিশেষ 
ব্যক্তিদের কাছেই পরিষ্কার ৷ 


আর রহমত গুণটিকে এই অজুহাতে নাকচ করে দেওয়া যে, তা মেনে 
নিলে বলতে বাধ্য হতে হয় যে, যিনি রহমকারী তিনি নরম হয়ে যান, 
অতএব তা আল্লাহর ক্ষেত্রে অপ্রযোজ্য। এ কথার জবাব হলো: যদি 
উল্লিখিত কারণে ‘রহমত’ সিফাতকে নাকচ করে দেওয়া হয়, তবে অভিন্ন 
কারণে ‘ইচ্ছা’ সিফাতকেও নাকচ করে দেওয়া যাবে; কেননা ইচ্ছা বলা 
হয়, এমন বিষয়ের প্রতি ইচ্ছাকারীর ঝুঁকে পড়া যার দ্বারা সে কোনো 
উপকারসাধন অথবা ক্ষতিকর বিষয়কে দমন করতে চান । অতএব ‘ইচ্ছা'র 
দাবি হলো প্রয়োজনগ্রস্ত থাকা। আর আল্লাহ তা'আলা সকল প্রয়োজন 
থেকে পবিত্র । 


উত্তরে যদি বলা হয়: আপনি ‘ইচ্ছা'র যে সংজ্ঞা দিলেন তাতো হলো 
সৃষ্টিজীবের ইচ্ছার সংজ্ঞা, তাহলে বলব যে রহমতের ব্যাপারে আপনারা যা 
বলেন, সেটাও তো সৃষ্টিজীবের রহমতের বর্ণনা । সৃষ্টিকর্তার রহমত তো 
সম্পূর্ণ ভিন্ন, যার হাকীকত মানুষের জানা নেই । 


এই আলোচনা দ্বারা আহলে তা‘তীল তথা সিফাত-বাতিলকারী সম্প্রদায়ের 


সকল বক্তব্যই খণ্ডিত হয়ে গেল, হোক সাধারণ তা‘তীল অথবা বিশেষ 
138 


তা‘তীল। 


অতএব এটা এখন স্পষ্ট যে আশ'‘আরী ও মাতুরিদী সম্প্রদায় আল্লাহর (যে 
সব) নাম ও সিফাত (সাব্যস্ত করে তা) সাব্যস্ত করতে গিয়ে মুতাযিলা ও 
জাহমিয়া সম্প্রদায়ের যুক্তি খণ্ডনের ক্ষেত্রে যা বলেন তা দিয়ে আসলে 
তাদের যুক্তি খণ্ডিত হয় না। আর তা দু কারণে: 


এক. মুতাযিলা ও জাহমিয়া সম্প্রদায়ের যুক্তি খণ্ডন করতে গিয়ে যে পথে 
গমন করা হলো, সেটা হলো বিদ‘আতী পথ । নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, সালাফ ও ইমামগণ এ পথের ওপর ছিলেন না। আর মুতাযিলা 
ও জাহমিয়াদের বিদআতকে অপর বিদআত দিয়ে দমন সমুচিত নয়, বরং 
বিদআতকে সুন্নত দিয়ে দমন করতে হয়। 


দ্বিতীয়ত: মুতাযিলা ও জাহামিয়া সম্প্রদায় অভিন্ন ধরনের যুক্তির আশ্রয় 
নিয়ে আশ‘আরী ও মাতুরিদীদের বক্তব্যকে খণ্ডন করতে পারে যে যুক্তির 
আশ্রয় নিয়ে আশ'আরী ও মাতুরিদীরা আহলে সুন্নাতের মতকে খণ্ডন করার 
চেষ্টা করেছে। তারা বলতে পারে যে: আপনারা যুক্তিভিত্তিক দলিলের 
আশ্রয় নিয়ে সিফাত নাকচ করাকে নিজেদের জন্য বৈধ করে নিয়েছেন 
এবং ওহীর দলিল দ্বারা যা প্রমাণিত হয়েছে তা আপনার তাবিল করেছেন। 
তাহলে আমরা যুক্তিভিত্তিক দলিলের আশ্রয়ে যা নাকচ করলাম এবং ওহীর 


দলিলকে যেভাবে তাবিল করলাম তা আমাদের ক্ষেত্রে অবৈধ ভাবার কারণ 
139 


কি? আপনারও বুদ্ধিনির্ভর যুক্তি দেন আমরাও বুদ্ধিনির্ভর যুক্তি দিই । 
তাহলে আমাদের বুদ্ধি অশুদ্ধ এবং আপনাদের বুদ্ধি শুদ্ধ হওয়ার কারণ 
কি? অতএব আমাদের কথা অস্বীকার করার জন্য স্রেফ মনোবৃত্তির 
অনুসরণ ছাড়া আপনাদের কাছে কোনো প্রমাণই দেখছি না। 


এটি একটি অকাট্য যুক্তি এবং জাহমিয়া ও মুতাযিলাদের পক্ষ থেকে 
আশ'আরী ও মাতুরিদীদের বাকরুদ্ধ করার মতো প্রমাণ । এ যুক্তি-প্রমাণ 
খণ্ডানোর একটিই পথ, আর তা হলো সালাফদের মাযহাব যারা এ পথকে 
সম্পূর্ণ বন্ধ করে দেন এবং আল্লাহর জন্য ওইসব নাম ও সিফাত সাব্যস্ত 
করেন যা আল্লাহ তা'আলা নিজের জন্য তাঁর কিতাবে সাব্যস্ত করেছেন 
অথবা তাঁর রাসূলের মাধ্যমে সাব্যস্ত করেছেন। যে সাব্যস্তকরণ প্রক্রিয়ায় 
নেই কোনো তুলনা নির্ধারণ অথবা আকার-প্রকৃতি নির্ধারণ আর না আছে 
কোনো অর্থশূণ্যকরণ অথবা বিকৃতিসাধন। আসলে আল্লাহ তা'আলা যদি 
কারো জন্যে আলোর ব্যবস্থা না করেন তাহলে নিজ থেকে কেউ আলোর 
ব্যবস্থা করতে পারেন না। ইরশাদ হয়েছে: 

[AO on AGAM KES Hy 

আর আল্লাহ যাকে নুর দেন না তার জন্য কোনো নুর 

নেই ৷ (সূরা আন-নুর: ২৪: ৪০) 


140 


দ্ৰষ্টব্য: উল্লিখিত আলোচনা থেকে বুঝা গেল যে, 


প্রত্যেক মু‘আত্তিল (সিফাতের বাহ্যিক অর্থ বাতিলকারী) ব্যক্তিই ‘মুমাচ্ছিল’ 
(অর্থাৎ সৃষ্টিজীবের সিফাতের সঙ্গে আল্লাহ তা'আলার সিফাতকে 
তুলনাকারী) অনুরূপভাবে প্রত্যেক মুমাচ্ছিল (সৃষ্টিজীবের গুণাগুণের সঙ্গে 
আল্লাহর গুণাগুণের তুলনাকারী) ব্যক্তিই মু'আত্তিল (সিফাতকে 
অর্থহীনকারী) 


তন্মধ্যে মু'‘আত্তিল (সিফাতকে অর্থশূণ্যকারী) কিভাবে তা তা‘তীল (অর্থহীন) 
করে তা আমাদের কাছে স্পষ্ট । এখন থেকে যায় মু'আত্তিল (সিফাতের 
বাহ্যিক অর্থ বাতিলকারী ব্যক্তি) কিভাবে মুমাচ্ছিল (আল্লাহর সিফাতকে 
সৃষ্টিজীবের সিফাতের সঙ্গে তুলনাকারী) সেটা প্রসঙ্গে । এ ব্যাপারে বলা যায় 
যে, সিফাতকে অর্থহীনকারী এ জন্যই তা অর্থহীন করে যে তার ধারণা 
মতে, বাহ্যিক অর্থ রেখে দিলে আল্লাহর সিফাত সৃষ্টিজীবের সিফাততুল্য 
হয়ে যায়, এ কারণেই সে তা অর্থহীন করে দেয়। অতএব সে প্রথমে 
সৃষ্টিজীবের সঙ্গে তুলনা করছে এবং পরে বাতিলকরণ প্রক্রিয়ার আশ্রয় 
নিচ্ছে। 


এবার আসা যাক মুমাচ্ছিল (আল্লাহ তা'আলার সিফাতকে সৃষ্টিজীবের 
সিফাতের সঙ্গে তুলনাকারী) এর প্রসঙ্গে । তুলনাকারী একদিকে সে 


তুলনাকারী অপরদিকে সে সেগুলোকে অর্থহীন ধারণাকারী। বস্তুত সে তিন 
141 


কারণে এগুলোকে অর্থহীনকারী হিসেবে পরিণত হয়েছে: 


এক. সে খোদ ওই টেক্সটকেই অর্থহীন করে দিয়েছে যার দ্বারা সিফাত 
প্রমাণ করা হয়। কেননা সে এ টেক্সটকে এমনভাবে বুঝেছে যার দ্বারা 
সৃষ্টিজীবের সঙ্গে আল্লাহর তা'আলার তুলনা হয়ে যায়। যদিও এ টেক্সটে 
আদৌ কোনো তুলনা নেই; কেননা তা আল্লাহ তা'আলার সিফাতকে 
এমনভাবে সাব্যস্ত করছে যেমনভাবে তা আল্লাহর জন্য উপযোগী । 


দুই. সে প্রত্যেক ওই টেক্সটকে অন্তঃসারশূণ্য করে দিয়েছে যার দ্বারা 
সৃষ্টিজীবের সঙ্গে আল্লাহ তা'আলার তুলনাহীনতা প্রমাণিত হয়। 


তিন. সে আল্লাহ তা‘আলাকে তাঁর যথাযথ ওয়াজিব পূর্ণাঙ্গ গুণাবলী থেকে 
বিমুক্ত করে দিয়েছে, কারণ, সে অপূর্ণাঙ্গ মাখলুকের সঙ্গে আল্লাহ 
তা'আলাকে তুলনা করেছে। 


142 


চতুৰ্থ অধ্যায় 


আল্লাহর গুণাগুণ সাব্যস্তকারী আহলে সুন্নাতের 
উপর আরোপিত বাতিলপন্থীদের কিছু সন্দেহ 
ও তার জওয়াব 


যারা সিফাতসমূহকে বাহ্যিক অর্থ থেকে সরিয়ে তাবিল তথা দূর ব্যাখ্যার 
আশ্রয় নেয় তাদের মধ্যে একদল আছে এমন যারা কুরআন-সুন্নাহয় 
সিফাত-বিষয়ক কিছু টেক্সট সম্পর্কে আহেল সুন্নাত ওয়াল জামাআতের 
বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেন। তাদের দাবি এই যে আহলে সুন্নাত এই 
টেক্সটসমূহকে বাহ্যিক অর্থ থেকে সরিয়ে অন্য অর্থে নিয়ে থাকেন । তাদের 
এ প্রশ্ন উত্থাপনের মূল লক্ষ্য আহলে সুন্নাতকে তাবিলপন্থাদের দলে শামিল 
করে নেওয়া এবং আহলে সুন্নাতের মধ্যে ও তাদের মধ্যে যে কোনো 
পার্থক্য নেই তা প্রমাণ করা। 


যারা এরূপ প্রশ্ন করেন, দু পর্যায়ে তাদের উত্তর দিতে চাই প্রথম পর্যায়ে 
সংক্ষিপ্তভাবে এবং দ্বিতীয় পর্যায়ে বিস্তারিতভাবে: 


প্রথমত: সংক্ষিপ্ত জবাব আর তা দুভাবে: 


143 


এক. আমরা এটা মানি না যে আহলে সুন্নাতের ব্যাখ্যা সিফাত বিষয়ক কিছু 
টেক্সটকে বাহ্যিক অর্থ থেকে সরিয়ে দেয়; কারণ বাহ্যিক অর্থ বলতে বুঝায় 
কোনো কথা সামনে আসামাত্র যে অর্থটি মাথায় উকি দেয়। আর এ বাহ্যিক 
অর্থ কথার কনটেক্সট হিসেবে, কথাকে যার সঙ্গে সম্পৃক্ত করে উল্লেখ করা 
হয় তার হিসেবে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পাশাপাশি বাক্যের গঁথুনি 
হিসেবেও শব্দার্থের পরিবর্তন হয়। আর একটি বাণী তো কিছু শব্দ ও 
বাক্যের সমন্বয়েই তৈরি হয়। অতএব একটিকে অন্যটির সঙ্গে মেলানোর 
পরই অর্থ উদ্ধার হয় । 


দুই, যদি আমরা মেনেও নিই যে আহলে সুন্নাত যে ব্যাখ্যা দিয়েছেন তা 
কিছু টেক্সটকে বাহ্যিক অর্থ থেকে সরিয়ে দেয়, তবে তারা এরূপ করেছেন 
কুরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে ৷ হয়তো টেক্সটের সঙ্গেই থাকা দলিল 
অথবা অন্য কোথাও থাকা দলিল । তারা নিছক কিছু সংশয়-সন্দেহকে 
দলিল হিসেবে সাব্যস্ত করেননি, অথচ এসব সংশয়-সন্দেহকেই আহলে 
তা‘তীল অকাট্য প্রমাণ হিসেবে মনে করে এবং আল্লাহর জন্য তা সাব্যস্ত 
করে যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেননি 


দ্বিতীয়ত: বিস্তারিত জবাব 


এ পর্যায়ে ওইসব টেক্সট সম্পর্কে আলোচনা করব যেগুলোর ব্যাপারে বলা 


144 


হয় যে আহলে সুন্নাত তা বাহ্যিক অর্থ থেকে সরিয়ে দিয়েছেন। নিম্নবর্ণিত 
উদাহরণগুলো থেকে তা বুঝা যাবে। তাহলে ইমাম গাযালীর একটি কথা 
উল্লেখের মাধ্যমে শুরু করি। ইমাম গাযালী হাম্বলী মাযহাবের কোনো 
ব্যক্তির বরাত দিয়ে উল্লেখ করেন যে, ‘ইমাম আহমদ তিন জায়গা ছাড়া 
অন্য কোথাও তাবিল করেননি। এ তিন জায়গা হলো নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনটি হাদীস; 


DNS dl ms Nl 33 
হজরে আসওয়াদ জমীনের বুকে আল্লাহর ডান হাত 


বান্দাদের অনস্তরসমূহ দয়াময়ের আঙ্গুলসমূহের মধ্যে 
দু'আঙ্গুলের মাঝখানে। 


olor ols sll 


নিশ্চয় আমি আল্লাহর (বান্দাদের) নাফস (বিপদমুক্তির 
বিষয়টি) ইয়েমেনবাসীদের দিকে পাই । 


শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া উক্ত হাদীসগুলো ইমাম গাযালী 


145 


থেকে বর্ণনা করে মাজমুউল ফাতাওয়ায় উল্লেখ করেছেন। (খঙ 6, পৃষ্ঠা 
৩৯৮) 


এরপর তিনি বলেছেন, ‘এ ঘটনাটি ইমাম আহমদের বিরুদ্ধে মিথ্যাচার’ । 
প্রথম উদাহরণ: ‘হজরে আসওয়াদ পৃথিবীতে আল্লাহর ডান হাত’ ৷ 


এর উত্তর: উক্ত হাদীসটি বাতিল হাদীস । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে উক্ত হাদীসটি প্রমাণিত হয়নি। ইমাম ইবনুল জাওযী 
‘আল ইলাল আল মুতানাহিয়া’ গ্রন্থে উল্লেখ করেন যে, ‘এ হাদীসটি সহীহ 
নয়’। ইবনুল আরাবী বলেন, ‘এটি একটি বাতিল হাদীস, যার প্রতি 
তাকানো হবে না শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, ‘এ হাদীসটি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অপ্রমাণিত সনদে বর্ণিত 
হয়েছে৷’ অতএব এ হাদীসের অর্থ নিয়ে চিন্তাভাবনা করার আদৌ কোনো 
প্রয়োজন নেই । তবু শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন: ‘এটা 
প্রসিদ্ধ যে উক্ত হাদীস ইবনে আববাস রা. থেকে বর্ণিত হয়েছে। আর পুরো 
হাদীসটি হলো এ রকম: 


ad 4) YS Al Ge 2pm) Grd 
aes 53 Blo SSG al ilo 


146 


হজরে আসওয়াদ পৃথিবীতে আল্লাহ তা'আলার ডান 
হাত ৷ যে তার সঙ্গে হাত মেলাল এবং চুম্বন করল, সে 
যেন আল্লাহর সঙ্গে মুসাফাহা করল এবং তাঁর ডান 
হাত চুম্বন করল। 


যে ব্যক্তি উক্ত হাদীসের শব্দমালায় গভীরভাবে চিন্তাভাবনা করবে সে 
বুঝতে পারবে এর শব্দমালায় কোনো সমস্যা নেই; কেননা এতে বলা 
হয়েছে, ‘পৃথিবীতে আল্লাহর ডান হাত’ ৷ অর্থাৎ এখানে শব্দকে বন্ধনযুক্ত 
করে উল্লেখ করা হয়েছে, উনুক্তভাবে বলা হয়নি যে, ‘আল্লাহর ডান হাত’ 
বরং বলা হয়েছে, ‘পৃথিবীতে আল্লাহর ডান হাত'। আর কোনো শব্দকে 
উন্ক্তভাবে উল্লেখ করা ও বন্ধনযুক্ত করে উল্লেখ করার মধ্যে অর্থগতভাবে 
পার্থক্য রয়েছে। এরপর তিনি বলেন: ‘যে তার সঙ্গে হাত মেলাল ও 
মুসাফাহা করল সে যেন আল্লাহর সঙ্গেই মুসাফাহা করল । অতএব হাদীসটি 
শুরুর অংশ এবং শেষের অংশ থেকে বোঝা যাচ্ছে যে, হজরে আসওয়াদ 
আল্লাহ তা'আলার সিফাতের মধ্যে শামিল নয় প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির 
জন্যই এ বিষয়টি পরিষ্কার । (মাজমুউল ফাতাওয়া খও ৬, পৃষ্ঠা ৩৯৮) 


দ্বিতীয় উদাহরণ: ‘বান্দাদের অন্তরসমূহ দয়াময়ের আঙ্গুলসমূহের মধ্য থেকে 
দু'আঙ্গুলের মাঝখানে’ । 


147 


এর উত্তর: এ হাদীসটি সহীহ ইমাম মুসলিম উক্ত হাদীসটি তার গ্রন্থে 
আবদুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা 
করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছেন: 


ell or mel 8 ES PT 2 258 ON 


আঙ্গুলসমূহের মধ্যে দু'আঙ্গুলের মাঝখানে, এক 
অন্তরের মতো যা তিনি তার ইচ্ছানুযায়ী নিয়ন্ত্রণ 


করেন। 
এরপর রাসূলুল্লাহ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; 
(Ekclb fc 5 20S hn 


হে আল্লাহ, অন্তরসমূহের নিয়ন্ত্রণকারী! আপনি 
আমাদের অন্তরসমূহ আপনার আনুগত্যের ওপর স্থির 
করুন। 


148 


আহলে সুন্নাত এবং সালাফগণ হাদীসটিকে বাহ্যিক অর্থেই নিয়েছেন। তারা 
বলেছেন, প্রকৃত অর্থে আল্লাহ তা'আলার আঙ্গুল আছে একথা আমরা 
ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন। আর আল্লাহ তা'আলার 
দু‘আঙ্গুলের মাঝখানে বান্দাদের অন্তর থাকে একথার দাবি এটা নয় যে 
আল্লাহ তা'আলার আঙ্গুল বান্দাদের অন্তরসমূহ স্পর্শ করে আছে। হাদীসের 
শব্দমালা থেকে স্পর্শ করে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অতএব 
বাহ্যিক অর্থ থেকে সরিয়ে অন্য অর্থ নেয়ার আদৌ কোনো প্রয়োজন নেই। 
এর উদাহরণ, যদি কেউ বলে যে মেঘমালা জমিন ও আসমানের মাঝখানে, 
তাহলে এ বক্তব্যের অর্থ এটা নয় যে মেঘমালা জমীন ও আসমানকে স্পর্শ 
করে আছে অনুরূপভাবে যদি বলা হয় যে বদরপ্রান্তর মক্কা ও মদীনার 
মাঝখানে, তাহলে এর অর্থ এটা নয় যে বদরপ্রান্তর মক্কা ও মদীনাকে 
স্পর্শ করে আছে। অতএব বান্দাদের সকল অন্তর প্রকৃত অর্থেই আল্লাহ 
তা'আলার আঙ্গুলসমূহের মধ্যে দু'আঙ্গুলের মাঝখানে, তবে এ মাঝখানে 
থাকাটা স্পর্শকে আবশ্যক করে না। না আবশ্যক করে সত্তাগতভাবে 
বান্দাদের সঙ্গে আল্লাহ তা'আলা সংমিশ্রণকে যাকে আরবীতে ‘হুলুল’ বলা 
হয়। 


149 


তৃতীয় উদাহরণ: ‘নিশ্চয় আমি আল্লাহর (বান্দাদের) নাফস (বিপদমুক্তি) 
ইয়েমেনবাসীদের পক্ষ থেকে পাই 


এর উত্তর: এ হাদীসটি ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন 
(খণ্ড ২, পৃষ্ঠা ৫৪১) ৷ হাদীসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
‘ঈমান হলো ইয়েমেনি এবং প্রজ্ঞাও হলো ইয়েমেনি। আর নিশ্চয় আমি 
আল্লাহর (বান্দাদের) নাফস (বিপদমুক্তি) ইয়েমেনবাসীদের পক্ষ থেকে 
পাই (হাইসামী) মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে এসেছে, এ হাদীসটির 
বৰ্ণনাকারীগণ সহীহ হাদীস বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত । তবে শাবীব ছাড়া; 
তিনিও হলেন ছিকাহ অর্থাৎ বিশ্বস্ত । ‘তাকরীব' গ্রন্থে এসেছে, শাবীব হলেন 
তৃতীয় তাবাকার বিশ্বস্ত বর্ণনাকরী। ইমাম বুখারী ‘আত-তারীখুল কাবীর’ 
গ্রন্থে অনুরূপ বর্ণনা করেছেন। 


ইমাম গাযালীর কথা অনুযায়ী ইমাম আহমদ ইবনে হাম্বল এ হাদীসটিকে 
বাহ্যিক অর্থ থেকে সরিয়ে এর অন্য অর্থ করেছেন। কিন্তু মূল বিষয় সে 
রকম নয়। কেননা হাদীসটিতে যে ৬ শব্দটি এসেছে তার উচ্চারণ হবে 
“‘নাফাস’ ‘নাফ্স’ নয়। নাফ্স শব্দের অর্থ অন্তর । অতএব নাফস বললে 
হাদীসটির অর্থ দাঁড়াত; ‘আমি দয়াময়ের অন্তরকে ইয়েমেনের দিকে পাই’ ৷ 
কিন্তু এখানে নাফ্স উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হলো নাফাস । নির্ভরযোগ্য 


150 


‘এমন জিনিস যার মাধ্যমে বিপদ থেকে মুক্তিলাভ করা যায়৷’ সে হিসেবে 
হাদীসটি অর্থ দাঁড়াবে, ‘আল্লাহ তা'আলা ইয়েমেনবাসীদের মাধ্যমে বান্দাদের 
বিপদমুক্ত করবেন 


শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন: ‘এই ইয়েমেনবাসীরাই 
মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং বিভিন্ন শহর জয় করেছে। অতঃপর 
আল্লাহ তা'আলা তাদের মাধ্যমেই নানা সমস্যা থেকে মুমিনদের উদ্ধার 
করেছেন (মাজমনউল ফাতাওয়া:খও ৬, পৃষ্ঠা ৩৯৮) 


চতুৰ্থ উদাহরণ: আল্লাহ তা'আলার বাণী: 
[52M CN dsl fe) 


অতঃপর তিনি আসমানের প্রতি মনোযোগী হলেন। 
(আল বাকারা: ২: ২৯) 


প্রথম বক্তব্য: এখানে ‘ইসন্তাওয়া’ শব্দের অর্থ উর্ধ্বে উঠেছেন। অর্থাৎ আল্লাহ 
তা'আলা উপরের দিকে উঠেছেন। এ অর্থটিকেই ইমাম তাবারী তার 


151 


তাফসীর গ্রন্থে অগ্রাধিকার দিয়েছেন। তিনি উক্ত আয়াতের তাফসীরে 
বলেছেন; 


Sl TELUS SDL RS ES ed De 


তিনি আকাশসমূহের ওপরে উঠলেন, উর্ধ্বে উঠলেন, 
তিনি তার কুদরত দ্বারা আকাশসমূহ নিয়ন্ত্রণ করলেন, 
এবং তা সাত আসমান হিসেবে সৃষ্টি করলেন। 


ইমাম বাগাবী তার তাফসীরে অভিন্ন বক্তব্য উল্লেখ করেছেন যা তিনি ইবনে 
আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ও অধিকাংশ সালাফ তাফসীকারীদের উদ্ধৃতি 
দিয়ে উল্লেখ করেছেন। ইস্তাওয়া শব্দের বাহ্যিক অর্থকে ধরে রাখতে গিয়েই 
তারা এরূপ তাফসীর করেছেন এবং ওপরে ওঠার আকার-প্রকৃতি-ধরণ কি 
তা তারা আল্লাহ তা'আলার ইলমের কাছে সমর্পন করেছেন। 


দ্বিতীয় বক্তব্য: ইস্তিওয়া শব্দের অর্থ এখানে পরিপূর্ণ মনোযোগ আরোপ 

করা। ইমাম ইবনে কাছীর সূরা আল বাকারার তাফসীরে এবং ইমাম 

বাগাবী সূরা ফুসসিলাত এর তাফসীরে এ ব্যাখ্যাই দিয়েছেন ইমাম ইবনে 

কাছীর বলেছেন: ‘অর্থাৎ আল্লাহ তা'আলা আকাশের প্রতি মনোযোগী 

হলেন। আর ইস্তিওয়া এখানে ইচ্ছা করা ও মনোযোগী হওয়ার অর্থকে 

শামিল করছে; কেননা এখানে ইস্তাওয়া ক্রিয়াপদেও পর /! যুক্ত করা 
152 


হয়েছে । ইমাম বাগাবী বলেছেন, ‘অর্থাৎ আল্লাহ তা'আলা আকাশ সৃষ্টির দৃঢ় 
মনোযোগ পোষণ করলেন” 


বলার অপেক্ষা রাখে না যে উক্ত ব্যাখ্যায় বাণীকে তার বাহ্যিক অর্থ থেকে 
সরিয়ে দেওয়া হয়নি; কেননা ইস্তাওয়া ক্রিয়াপদটি এমন একটি অব্যয়ের 
সঙ্গে যুক্ত হয়েছে যা শেষ প্রান্ত বা সীমানা বুঝায় । অতএব তা এমন অর্থ 
বুঝাচ্ছে যা উক্ত অব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ । 


পঞ্চম ও ষষ্ঠ উদাহরণ: আল্লাহ তা'আলার বাণী: 
Ld ES US eis 22 523} 


আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের 
সাথেই আছেন (আল হাদীদ: ৫৭: 8) 


[VAAL # NIST; BE 2 BIG 


এর চেয়ে কম হোক কিংবা বেশি হোক, তিনি তো 
তাদের সংগেই আছেন, তারা যেখানেই থাকুক না 
কেন (আল মুজাদালা: ৫৮: ৭) 


153 


উল্লিখিত দুই আয়াতে যে বাণী রয়েছে তা প্রকৃত ও বাহ্যিক অর্থেই । তবে 
প্রশ্ন থেকে যায়, প্রকৃত ও বাহ্যিক অর্থটা এখানে কি? 


এখানে কি বলা হবে যে, আল্লাহ তা‘আলা তার সৃষ্টিজীবের সঙ্গে থাকেন 
এই অর্থে যে তিনি তাদের সঙ্গে মিশে থাকেন অথবা তারা যেসব জায়গায় 
থাকে সেসব জায়গায় আল্লাহর তা'আলার সত্তা অবস্থান করে। 


না কি বলা হবে যে, এখানে বাহ্যিক ও প্রকৃত অর্থ বলতে বুঝায়, আল্লাহ্‌ 
তা'আলা তার সৃষ্টিজীবের সঙ্গে এই অর্থে থাকেন যে তিনি তাঁর জ্ঞানে, 
কুদরতে, শ্রবণে, দর্শনে, নিয়ন্ত্রণে এবং রুবুবিয়াতের অন্যান্য অর্থে সকল 
মাখলুকের উর্ধ্বে আরশের ওপর থাকা সত্তেও সকল সৃষ্টিকে পরিবেষ্টন 
করে আছেন? 


এটা নিঃসন্দেহ যে প্রথম কথাটি এখানে প্রযোজ্য নয়, কেননা উল্লিখিত 
বাণীদ্বয়ের কনটেক্সট উক্ত কথাকে দাবি করে না। বরং কোনোভাবেই তা 
বুঝায় না; কেননা এখানে ‘সঙ্গে-থাকা’র বিষয়টি আল্লাহর সাথে সম্পৃক্ত 
করা হয়েছে। আর আল্লাহ তা'আলা সৃষ্টিজীব কর্তৃক পরিবেষ্টিত হবেন তা 
হতে পারে না৷ অর্থাৎ যদি বলা হয় যে আল্লাহ তা'আলা তার সৃষ্টিজীবের 
সঙ্গে থাকেন এই অর্থে যে তিনি তাদের সঙ্গে মিশে থাকেন অথবা তারা 


করে, তাহলে একথার দাবি হলো যে আল্লাহ তা'আলা সৃষ্টিবস্তু কর্তৃক 
154 


পরিবেষ্টিত থাকেন৷ আল্লাহর ব্যাপারে এমন কথা কখনো বলা যাবে না। 
উপরন্ত 44 (সঙ্গে থাকা) আরবী ভাষার অর্থনির্দেশ-নীতি অনুযায়ী মিশে 
থাকা অথবা একই স্থানে সঙ্গে থাকাকে দাবি করে না । বরং সাধারণভাবে 


সঙ্গে থাকাকে বুঝায়, এরপর স্থান অনুযায়ী সঙ্গে থাকার আকার-প্রকৃতির 
ব্যাখ্যা দেওয়া হয়। 


আর আল্লাহ তা'আলার সঙ্গে-থাকাকে এমনভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ বাতিল 
যার অর্থ দাঁড়ায় মাখলুকের সঙ্গে মিশে থাকা অথবা মাখলুক যে জায়গায় 
থাকে সে জায়গায় অবস্থান করা। এ ধরনের ব্যাখ্যা কয়েকটি কারণে 
বাতিল: 


প্রথম কারণ: এরূপ ব্যাখ্যা সালাফদের ইজমার উল্টো । সালাফদের কেউই 
এরূপ ব্যাখ্যা করেননি । বরং তারা এরূপ ব্যাখ্যা অস্বীকার করার ব্যাপারে 
একমত ছিলেন। 


দ্বিতীয় কারণ: কুরআন, সুন্নাহ, যুক্তিবুদ্ধি, স্বচ্ছ মানবপ্রকৃতি ও সালাফদের 
ইজমার দ্বারা একথা প্রমাণিত যে আল্লাহ তাআলা সর্বোচ্চে ও সর্বোধেবে। 
আর উক্ত ব্যাখ্যা আল্লাহ তা'আলার সর্বোচ্চতা ও সর্বোধর্বতার বিপরীত । 
আর যা দলিল দ্বারা প্রমাণিত বিষয়ের বিপরীত হবে তা বাতিল । অতএব 
বান্দাদের সঙ্গে থাকার অর্থ যদি কেউ এভাবে করে যে আল্লাহ তা'আলা 


বান্দাদের সঙ্গে মিশে থাকেন অথবা বান্দাদের জায়গাতেই থাকেন তবে 
155 


কুরআন, সুন্নাহ, যুক্তিবুদ্ধি, স্বচ্ছ মানবপ্রকৃতি ও সালাফদের ইজমা অনুযায়ী 
তা প্রত্যাখ্যাত হবে। 


তৃতীয় কারণ: উক্ত কথার যুক্তিগত এমন অযাচিত ফলাফল বের হয় যা 
আল্লাহ তা'আলার জন্য উপযোগী নয় । 


আর যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে জানে, তাঁকে যথার্থরূপে সম্মান করে 
এবং আরবী ভাষায় 54 অর্থাৎ ‘সঙ্গে-থাকা’ কাকে বলে তা বোঝে সে 
কখনোই একথা বলতে পারে না যে: আল্লাহ তা'আলা মাখলুকের সঙ্গে 
থাকার প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ তা'আলা বান্দাদের সঙ্গে মিশে থাকেন 
অথবা তারা যে জায়গায় অবস্থান করে তিনিও সে জায়গায় অবস্থান 
করেন। আরবী ভাষা সম্পর্কে যে অজ্ঞ, সেই কেবল এরূপ কথা বলতে 
পারে। 


অতএব এতে আর কোনো সন্দেহ রইল না যে এ কথাটি বাতিল । যেহেতু 
এ কথাটি বাতিল তাই দ্বিতীয় কথাটিই সঠিক । আর তা হলো, আল্লাহ 
তা'আলা বান্দাদের সঙ্গে এমনভাবে আছেন যে তিনি তাঁর ইলম, কুদরত, 
শ্রবণ, দর্শন, নিয়ন্ত্রণ আধিপত্য ও রুন্বুবিয়াতের যা যা দাবি আছে 
সবকিছুর নিরিখে তিনি তাদের পরিবেষ্টন করে আছেন। এটাই হলো 
উল্লিখিত দুই আয়াতের নিঃসন্দেহ বাহ্যিক অর্থ; কেননা এ আয়াত দুটো 


হলো হক এবং হকের বাহ্যিক অর্থও হক বাতিল কখনো আল কুরআনের 
156 


বাহ্যিক অর্থ হতে পারে না। 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া ফতওয়ায়ে হামাবিয়াতে বলেছেন 
(মাজমুউল ফাতাওয়া, খণ্ড ৫, পৃষ্ঠা ১০৩): ‘আল্লাহ তা'আলা কৰ্তৃক বান্দার 
সঙ্গে থাকার অর্থ জায়গা অনুযায়ী ভিন্ন-ভিন্ন হয়ে থাকে । অতএব আল্লাহ 
তাআলা যখন বলেন: 


[iE E54 5 en £৮) 


তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা 
থেকে যা কিছু বের হয়। (আল-হাদীদ: ৫৭: 8) 


এরপর বলেন: 
[LES US Ls 35) 
‘আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের 
সাথেই আছেন (আল হাদাীদ: ৫৭: 8) 


তখন আল্লাহ তা'আলার এ ভাষণ বাহ্যিকভাবে যা বুঝায় তা হলো, আল্লাহ্‌ 
তা'আলা কর্তৃক বান্দাদের সঙ্গে-থাকার অর্থ হলো- তিনি তাদের সকল 
বিষয় জানেন, তিনি তাদের ওপর সাক্ষী, তিনি সকল বিষয়ের ওপর 


আধিপত্যশীল ও সর্বজ্ঞানী। এটাই হলো সালাফদের কথার অর্থ যে, ‘তিনি 
157 


তাঁর জ্ঞানের মাধ্যমে তাদের সঙ্গে আছেন।* এটাই হলো আল্লাহ 
তা'আলার বাণীর বাহ্যিক অর্থ ও হাকীকত । অনুরূপভাবে আল্লাহ তা'আলার 
নিম্নোক্ত দুটি বাণীরও একই অর্থ । আর তা হলো: 


[Vell (5 FLEE 5% 2 b= UY 


তিন জনের কোন গোপন পরামর্শ হয় না যাতে 
চতুৰ্থজন হিসেবে আল্লাহ থাকেন না। 


এরপর তিনি বলেছেন: 
[VASA 54s #y 


তিনি তো তাদের সংগেই আছেন, তারা যেখানেই 
থাকুক না কেন (সুরা আল মুজাদালা: ৫৮: ৭) 


আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে ছাওরে তাঁর সাথীকে 


* _ এটাই হলো সালাফদের কথা, ‘তিনি তাঁর ইলমের মাধ্যমে তাদের সঙ্গে 
আছেন’ এর অর্থ; কারণ যদি এটা আমাদের জানা থাকে যে আল্লাহ তাআলা 
তাঁর সর্বোচ্চতা সত্ত্বেও আমাদের সঙ্গে আছেন, তাহলে এ সঙ্গে থাকার অর্থ 
হলো যে তিনি আমাদের বিষয়ে সর্বজ্ঞ, আমাদের সব কিছুর ব্যাপারে তিনি 
ওয়াকিবহাল, তিনি আমাদের ওপর সাক্ষী ও আধিপত্যশীল ৷ সঙ্গে থাকার অর্থ 


এটা নয় যে তিনি তাঁর সত্তাসহ আমাদের সঙ্গে আছেন। (লেখক) 
158 


যে বলেছিলেন: 
[HAMEL Sy 


তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে 
আছেন । (আত-তাওবা: ৯: ৪০) 


এখানেও ‘আল্লাহ আমাদের সাথে আছেন’ বাহ্যিক অর্থেই । আর সার্বিক 
অবস্থা থেকে বুঝা গেলো যে এখানে সাথে-থাকার অর্থ - জ্ঞান ও সাহায্য- 
সহযোগিতার মাধ্যমে সঙ্গে থাকা 


এরপর তিনি বলেন; “ 4: (সঙ্গে-থাকা) শব্দটি কুরআন-সুন্নাহর বিভিন্ন 
জায়গায় ব্যবহৃত হয়েছে। প্রতি জায়গার দাবি অনুযায়ী তার অর্থ নির্ণিত 
হবে। হয়তো ভিন্ন ভিন্ন জায়গা অনুযায়ী এ শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়েছে 
অথবা সকল স্থানে এক এক মাত্রার সম্মিলিত অর্থে ব্যবহৃত হয়েছে। 
যদিও প্রত্যেক জায়গায়ই শব্দটি আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত। তবে যে 
অর্থেই হোক না কেন, কোনো স্থলেই অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা 
তাঁর সত্তাসহ মাখলুকের সঙ্গে মিশে আছেন। যদি মিশে থাকতেন তবে বলা 
শুদ্ধ হতো যে বাহ্যিক অর্থ থেকে সরিয়ে নেওয়া হয়েছে” 


সঙ্গে-থাকার দাবি এটা নয় যে, আল্লাহ তা'আলার সত্তা মাখলুকের সঙ্গে 


মিশে থাকে, এর দলিল হলো আল্লাহ তা'আলা সূরায়ে মুজাদালার আয়াতের 
159 


শুরুতে এবং শেষে তাঁর সর্বব্যাপী ইলমের কথা উল্লেখ করেছেন। তিনি 
বলেছেন: 


SEUNG LG SMG SHIGA 
BT LL PILE Nt PII SH 
GER SEG Gs BNLISNT, DF 2 
[VAAN © LE s05% Sm BI SG 3 hee 


তুমি কি লক্ষ্য করনি যে, আসমানসমূহ ও যমীনে যা কিছু 
আছে নিশ্চয় আল্লাহ তা জানেন? তিন জনের কোন গোপন 
পরামর্শ হয় না যাতে চতুৰ্থজন হিসেবে আল্লাহ থাকেন না, 
আর পাঁচ জনেরও হয় না, যাতে ষষ্ঠজন হিসেবে তিনি 
থাকেন না। এর চেয়ে কম হোক কিংবা বেশি হোক, তিনি 
তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না 
কেন। তারপর কিয়ামতের দিনে তিনি তাদেরকে তাদের 
কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সব 
বিষয়ে সম্যক অবগত ৷ (আল মুজাদালা: ৫৮: ৭) 


উক্ত আয়াতের বাহ্যিক অর্থানুযায়ী, এখানে বান্দাদের ‘সঙ্গে-থাকা’র দাবি 
হলো- আল্লাহ তা'আলা তাদের সম্পর্কে পূর্ণ ইলম রাখেন এবং তাদের 


160 


আমল ও কর্মের কোনো কিছুই তাঁর কাছে গোপন নয়। এখানে অর্থ এটা 
নয় যে আল্লাহ তা'আলা বান্দাদের সঙ্গে মিশে আছেন, অথবা তিনি তাদের 
সঙ্গে জমিনের ওপর আছেন। 


অনুরূপভাবে সূরায়ে হাদীদের আয়াতে আল্লাহ তা'আলা প্রথমে আরশের 
ওপরে উঠার কথা, তাঁর ব্যাপক ইলমের কথা বলেছেন এরপর তিনি 
বান্দাদের সঙ্গে থাকার কথা উল্লেখ করেছেন এবং পরিশেষে আল্লাহ 
তা'আলা বলেছেন যে বান্দারা যা আমল করে সে সম্পর্কে তিনি সর্বপ্নষ্টা। 
ইরশাদ হয়েছে: 


Pl BN SENG Sil SS SH) 
IR GG Ge EE GG BN GEL Us 
CH ES bf cs 5 E54 G5 si 

[L:0 O md Shs 


তিনিই আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি 
করেছেন, তারপর তিনি আরশে উঠেছেন। তিনি 
জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা 
কিছু বের হয়; আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ 
হয় এবং তাতে যা কিছু উত্খিত হয়। আর তোমরা 


161 


যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সাথেই 
আছেন। আর তোমরা যা কর, আল্লাহ তার সম্যক 
দ্রষ্টা। (আল হাদাদ: ৫৭: 8) 


এ আয়াতের বাহ্যিক অর্থ এটা যে আল্লাহ তা'আলা বান্দাদের সঙ্গে আছেন। 
তবে এ সঙ্গে থাকার অর্থ বান্দাদের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখা, বান্দাদের 
সকল আমল দেখা যদি সর্বোচ্চতায় আরশের ওপরে আছেন। আয়াতের 
অর্থ এটা নয় যে আল্লাহ তা‘আলা বান্দাদের সঙ্গে মিশে আছেন, অথবা 
তাদের সঙ্গে জমিনে আছেন; কেননা এরূপ অর্থ হলে আয়াতের শুরুর 
অংশে আল্লাহ তা'আলার সর্বোচ্চতা ও আরশের ওপরে থাকার যে কথা 
রয়েছে তার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। 


অতএব আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের সঙ্গে 
আছেন এর দাবি হলো যে আল্লাহ তা'আলা তাদের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ 
জ্ঞাত, তিনি তাদের কথাবার্তার সর্বশ্রোতা, তিনি তাদের আমলসমূহের 
জীবনদানকারী, মৃত্যুদাতা, ধনাঢ্য দাতা ও দরিদ্রকারী । তিনি তাদের মধ্যে 
যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা রাজত্ব থেকে বঞ্চিত 
করেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত 
করেন, ইত্যাদি ইত্যাদি যা আল্লাহ তা'আলার রুবুবিয়াত ও তার পরিপূর্ণ 


162 


ক্ষমতা দাবি করে। সৃষ্টিজগতে হস্তক্ষেপ থেকে কোনো কিছুই আল্লাহ 
তা‘আলাকে বাধাগ্রস্ত করতে পারে না। যার এই শান তিনি প্রকৃত অর্থেই 
তাঁর সৃষ্টির সাথে, যদিও তিনি তাদের উর্ধ্বে আরশের ওপরে প্রকৃত 
অৰ্থে ।* 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া ‘আল আকীদা আল ওয়াসেতিয়া’য় আল্লাহ 
তা'আলা কর্তৃক বান্দার সাথে থাকার ব্যাপারে আলোচনা করতে গিয়ে 
বলেছেন- ‘আল্লাহ তা'আলা আরশের ওপরে থাকা এবং একই মুহূর্তে 
আমাদের সঙ্গে থাকার ব্যাপারে যা কিছু বললেন, তা প্রকৃত অর্থেই। এ 
ক্ষেত্রে কোনো অর্থবিকৃতির প্রয়োজন নেই । তবে অবশ্যই মিথ্যা ধারণা 
থেকে আল্লাহ তা'আলার প্রতি আমাদের বিশ্বাসকে বাঁচাতে হবে 
(মাজমুউল ফাতাওয়া খও ৩, পৃষ্ঠা ১৪২) 


তিনি আল ফাতওয়া আল হামাবিয়া (মাজমুউল ফাতাওয়া, পৃষ্ঠা ১০২, 
১০৩)- তে বলেন, ‘এ ক্ষেত্রে সার কথা হলো, যে ব্যক্তি আল্লাহর কিতাব 
ও রাসূলের সুন্নাহ গভীরভাবে অধ্যায়ন করবে সে পরিপূর্ণ হিদায়েত ও 
আলো লাভ করতে সক্ষম হবে, যদি সে সত্যের অনুসরণকে উদ্দেশ্য 
বানায়, তাহরীফ ও বিকৃতি থেকে বেঁচে থাকে এবং আল্লাহ তা'আলার নাম 


১৬৬ _ এটা পেছনে গিয়েছে যে আরবী ভাষায় ॥ (সঙ্গে থাকা) মিশে থাকা 


অথবা এক জায়গায় থাকাকে দাবি করে না । (লেখক) 
163 


ও সিফাতের ক্ষেত্রে ইলহাদ ও বিকৃতির আশ্রয় নেওয়া থেকে বিরত 
থাকে’ 


আর কোনো ধারণাকারী এ ধারণা করবে না যে, উল্লিখিত বিষয়ের একটি 
অন্যটির সঙ্গে সাংঘর্ষিক । যেমন কেউ বলল যে, ‘আল্লাহ তা'আলা আরশের 
ওপরে আছেন এ ব্যাপারে কুরআন-সুন্নায় যে বক্তব্য এসেছে তার বিপরীত 
বক্তব্য রয়েছে নিম্নবর্ণিত আয়াত ও হাদীসে আয়াতটি হলো, (০ 5) 
‘আর তিনি তোমাদের সাথেই আছেন’, আর হাদীসটি হলো, =| ০৬১ 
4৫25 05 4 ০55১০০)। ০!) ‘যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন 
আল্লাহ তা'আলা নিশ্চয় তাঁর সম্মুখেই থাকেন’ ৷." এ জাতীয় ধারণা অর্থাৎ 
(আল্লাহ তা'আলা তাঁর আরশের উপর উঠা সংক্রান্ত) উল্লিখিত বক্তব্যের 
সঙ্গে উক্ত আয়াত ও হাদীসটি সাংঘর্ষিক, এ ধারণা সম্পূর্ণ ভুল। 


আর তা এ জন্যে যে আল্লাহ তা'আলা প্রকৃত অর্থেই আমাদের সঙ্গে 


** _ সহীহ বুখারীতে হাদীসটি এভাবে এসেছে : ১. $ ৬৪ =! 
২৫2? 4540৩৮ ” অর্থাৎ ‘ তোমাদের কেউ যখন সালাতে থাকে তখন আল্লাহ্‌ 
তাআলা নিশ্চয় তার চেহারার দিকে থাকেন’ হাদীস নং (৭৫৩) ৷ সহীহ 
মুসলিমে হাদীসটি এভাবে এসেছে: “ JS G22 Db Ja Sol IN 3) 
$০১০১ 45 4১৩১ «= অৰ্থাৎ ‘তোমাদের কেউ যখন সালতে থাকে 
সে যেন তার চেহারার দিকে খুথু না ফেলে, কেননা আল্লাহ তাআলা তার 


চেহারার দিকে থাকে যখন সে সালাত আদায় করে৷’ হাদীস নং (৫৪৭) 
164 


আছেন, যেমন তিনি প্রকৃত অর্থেই আরশের ওপরে আছেন। এক আয়াতে 
আল্লাহ তা'আলা এ উভয় বিষয়কে একত্র করে বলেছেন: 


Fl BNE SANG Sl SE SHR y 
52 4% 65 Ge EE GG DNS Sb Ls Sd 
SH ES 0 sf rn hj Cs E55 G5 sl 

[all Od SS 


তিনিই আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি 
করেছেন, তারপর তিনি আরশে উঠেছেন। তিনি 
জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে যা 
কিছু বের হয়; আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ 
হয় এবং তাতে যা কিছু উত্থিত হয়। আর তোমরা 
যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সাথেই 
আছেন। আর তোমরা যা কর, আল্লাহ তার সম্যক 
দ্ৰষ্টা । (সূরা আল হাদাীদ: ৫৭: 8) 


আল্লাহ তা'আলা এ আয়াতে আমাদের এ সংবাদ দিয়েছেন যে তিনি 
আরশের ওপরে আছেন। তিনি সকল বিষয়ে সুপরিজ্ঞাত এবং আমরা 
যেখানেই থাকি না কেন তিনি আমাদের সঙ্গেই আছেন। যেমন নবী 


165 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদীসে বলেছেন: 25:০ 64, 
4০ ০%। ০০১ (আর আল্লাহ তা'আলা আরশের ওপরে, তোমরা যে 
অবস্থায় আছ, আল্লাহ তা'আলা তা জানেন ৷) * 


আল্লাহ তা‘আলার শানের জন্য যেভাবে উপযোগী সেভাবে তিনি বান্দার 
সঙ্গে থাকেন, এ কথার সঙ্গে, আল্লাহ তা'আলা আরশের ওপরে আছেন, 
এর কোনো সংঘর্ষ নেই বিষয়টি আমরা তিনভাবে বুঝতে পারি: 


এক: আল্লাহ তা'আলা এ উভয় বিষয়কে তাঁর কিতাবে একত্র করেছেন। যে 
কিতাব সকল বৈপরীত্ব থেকে মুক্ত । আর যে দুটি বিষয়কে আল্লাহ তা'আলা 
একত্র করেছেন সে দুটির মাঝে কোনো বৈপরীত্ব থাকতে পারে না। 


আর আল কুরআনের কোনো বিষয়ে বৈপরীত্য আছে বলে যদি ধারণা হয়, 
তাহলে আপনার উচিত হবে গভীরভাবে অধ্যয়ন করা যাতে প্রকৃত অবস্থা 
প্রকাশ পায় (অবৈপরীত্য বুঝা যায়)। কেননা আল্লাহ তা'আলা বলেছেন: 


43 543 Hl LE ws be SK YS MA SH NW 3 


[ALI © ES Wl 


তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা 


* _ আদ্দুররুল মানছুর : ১/১০৯ 
166 


আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হৃত, তবে অবশ্যই 
তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। (সুরা আন- 
সা: 8: ৮৯ 


যদি গভীরভাবে অধ্যয়নের পরও বিষয়টি স্পষ্ট না হয়, তাহলে যারা 
পাকাপোক্ত জ্ঞানের অধিকারী তাদের পথ অবলম্বন করতে হবে, যারা 
বলেন যে, 


[Violas JN © i SL eG LS 2 Tad ES. 


আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম, সবগুলো 
আমাদের রবের পক্ষ থেকে ৷ (সুরা আলে ইমরান: ৩: 
qn 


অতএব বিষয়টিকে আল্লাহর কাছে সোপর্দ করতে হবে যিনি এ ব্যাপারে 
সুপরিজ্ঞাত। জেনে রাখবেন, যদি কোনো ক্রটি থাকে তবে তা আপনার 
জ্ঞান ও বুঝের মধ্যে রয়েছে। পক্ষান্তরে আল কুরআন সকল বৈপরীত্য 
থেকে সম্পূর্ণ মুক্ত” 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া র. তার কথা (যেমন আল্লাহ তা'আলা এ 
দুটিকে একত্র করেছেন) দ্বারা এ দিকেই ইঙ্গিত করেছেন। 


167 


ইমাম ইবনুল কাইয়েম র. বলেন, ‘আল্লাহ তা'আলা অবশ্যই সংবাদ 
দিয়েছেন যে তিনি তাঁর সৃষ্টির সাথে আছেন যদিও তিনি আরশের ওপরে 
আছেন। আর আল্লাহ তা'আলা এ দুটিকে একত্র করে উল্লেখ করেছেন। 
যেমন আল্লাহ তা'আলা বলেছেন- এখানে তিনি সূরা আল-হাদীদের 
আয়াতটি উল্লেখ করেছেন- এরপর তিনি বলেছেন: অতঃপর আল্লাহ 
তা'আলা সংবাদ দিয়েছেন যে তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন 
এবং তিনি তাঁর আরশের ওপরে উঠেছেন। তিনি তাঁর বান্দাদের সাথে 
আছেন এ অর্থে যে তিনি আরশের ওপর থেকেই তাদের আমল দেখছেন, 
যেমন হাদীসে এসেছে: (আর আল্লাহ তা'আলা আরশের ওপরে, তোমরা যে 
অবস্থায় আছ তিনি তা দেখছেন।) অতএব আল্লাহ তা'আলার উর্ধ্বতা এবং 
মাখলুকের সঙ্গে থাকা, এ দুটির মধ্যে কোনো বৈপরীত্য নেই। আর 
মাখলুকের সঙ্গে থাকা আল্লাহ তা'আলার উধধ্বতাকে বাতিল করে দেয় না। 
বরং উভয়টিই সত্য ৯ 


দুই. ‘সঙ্গে থাকা’র প্রকৃত অর্থ উ্ধ্বতার সাথে সাংঘর্ষিক নয়। বরং এ 
উভয় বিষয় সৃষ্টিবস্তুর ক্ষেত্রেও একত্র হতে পারে। উদাহরণত যদি কেউ 
বলে যে ‘আমরা এখনও এ অবস্থায় চলছি যে চাঁদ আমাদের সাথে 
তাহলে এ কথার দ্বারা কোনো বৈপরীত্য বুঝা যাবে না। কেউ এরূপ বুঝবে 


» _ ইবনুল মুসিলী, মুখতাসারুস্সাওয়াইক, পৃষ্ঠা ৪১০ 
168 


না যে, চাঁদ মাটিতে নেমে এসেছে এবং আমাদের সঙ্গে চলতে শুরু 
করেছে । যদি সৃষ্টিবস্তুর ক্ষেত্রে এরূপ সম্ভব হয়, তাহলে সৃষ্টিকর্তা, যিনি 
সকল বিষয়কে পরিবেষ্টিত করে আছে, তিনি উর্ধ্বে থাকা সত্ত্বেও 
মাখলুকের সঙ্গে অবশ্যই থাকতে পারেন। এটা এ কারণে যে ‘সঙ্গে থাকা’র 
প্রকৃত অর্থ এক জায়গায় একত্র হওয়াকে আবশ্যক করে না। 


এ দিকে ইঙ্গিত করেই ইমাম ইবনে তাইমিয়া র. বলেছেন যে, আরবীতে 
€4 (সঙ্গে) শব্দটি যখন ব্যবহৃত হয় তখন এর বাহ্যিক অর্থ হয় 
সাধারণভাবে তুলনা করা, যা আবশ্যিকভাবে পরস্পর পরস্পরকে স্পর্শ 
অথবা একে অন্যের ডানে বা বামে থাকাকে দাবি করে না । যদি ‘সঙ্গে 
থাকা’র অর্থকে বিশেষ কোনো বস্তু বা ব্যক্তিকে কেন্দ্র করে উল্লিখিত হয়, 
তবে তা সে বিশেষ অর্থ-কেন্দ্রিক তুলনাকে বুঝাবে ৷ বলা হয় যে, আমরা 
এখনও চলছি আর চঁদি আমাদের সঙ্গে, অথবা তারকা আমাদের সঙ্গে । 
আরও বলা হয় যে ‘এ বস্তুটি আমার সঙ্গে’ যদিও তা আপনার মাথার 
ওপরে ৷ কেননা আপনার উদ্দেশ্য হলো এ বস্তুর সঙ্গে আপনার সম্পৃক্ততা 
বৰ্ণনা করা । অনুরূপভাবে আল্লাহ তা'আলাও প্রকৃত অর্থেই তাঁর মাখলুকের 
সঙ্গে আছেন যদিও তিনি প্রকৃত অর্থেই তাঁর আরশের ওপরে আছেন 


** _ ইবনে তাইমিয়া, আল ফাতওয়া আল হামুবিয়াহ, দ্রঃ মাজমুউল ফাতওয়া, 


খন্ড ৫, পৃষ্টা ১০৩ 
169 


তিন. যদি মেনেও নেই যে ‘সঙ্গে থাকা’ এবং উ্ধ্বতা এ দুটি বিষয় কোনো 
সৃষ্টিবস্তুর ক্ষেত্রে একত্র হতে পারে না, তবুও বলব যে আল্লাহ তা'আলার 
ক্ষেত্রে এ দুটি বিষয় একত্র হওয়া নিষিদ্ধ নয়। কেননা তিনি নিজেই এ দুটি 
বিষয়কে একত্র করেছেন। কারণ আল্লাহ তা'আলা অতুলনীয়, তাঁর সঙ্গে 
কোনো মাখলুকের তুলনা হয় না। যেমন আল্লাহ তা'আলা বলেছেন: 


[N: 6004 © ad I Bh iS AY 


সর্বপ্পষ্টা। (আশ-শরা: ৪২: ১১) 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া এ দিকে ইঙ্গিত করেই ‘আল আকীদা 
আল ওয়াসেতিয়া’ গ্রন্থে বলেছেন, ‘কুরআন-সুন্নাহয় আল্লাহ তাআলার 
নিকটতা অথবা সঙ্গে থাকার যে কথা বলা হয়েছে তা আল্লাহ তা'আলার 
উৰ্ধ্বতা ও সর্বোচ্চতার সঙ্গে সাংঘর্ষিক নয়। কেননা আল্লাহ তা'আলার 
গুণসমগ্রের কোনোটির ক্ষেত্রেই তাঁর তুল্য কোনো বিষয় নেই ৷ তিনি শীর্ষে 
থেকেও কাছে এবং নিকটে থেকেও উর্ধ্বে "২ 


পরিশিষ্ট; আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির সঙ্গেই আছেন, এ বিশ্বাসের ক্ষেত্রে 
মানুষ তিন ভাগে বিভক্ত; 


২ _ মাজমুউল ফাতাওয়া, খন্ড ৩, পৃষ্ঠা ১৪৩ 


170 


প্রথম ভাগ: 


এদের বক্তব্য হলো ‘আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির সঙ্গে আছেন’, এখানে 
‘সঙ্গে থাকা'র দ্বারা যদি সাধারণভাবে সঙ্গে থাকাকে বুঝায় তবে এর অর্থ 
হবে, আল্লাহ তা'আলা তাঁর জ্ঞানে ও সর্বব্যাপী ক্ষমতায় সৃষ্টির সঙ্গে 
রয়েছেন । আর যদি বিশেষভাবে সঙ্গে থাকাকে বুঝায় তবে এর অর্থ হবে, 
সাহায্য-সহযোগিতার মাধ্যমে তিনি থাকেন। যদিও আল্লাহ তা'আলা 
সত্তাগতভাবে সর্বোধের্ব এবং আরশের ওপরে। 


এঁরাই হলেন সালাফ এবং এঁদের মাযহাবই হলো সত্য । যেমনটি ওপরে 
বৰ্ণিত হয়েছে। 


দ্বিতীয় ভাগ: 


এদের বক্তব্য হলো, ‘আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির সঙ্গে আছেন’ এ কথার 
দাবি হলো, আল্লাহ তা‘আলা জমিনে তাঁর সৃষ্টির সঙ্গে আছেন। তারা আল্লাহ 
তা'আলার সর্বোধের্ব থাকা এবং আরশের ওপরে থাকাকে নাকচ করে দেন। 
এরা হলেন প্রাচীন জাহমিয়া ফেরকার অন্তর্গত হুলুলিয়া গোষ্ঠী । এদের 
মাযহাব বাতিল ও অগ্রহণযোগ্য । সালাফগণ এদের মাযহাব বাতিল হওয়া 
এবং প্রত্যাখ্যান করার ব্যাপারে একমত । যেমনটি ওপরে বর্ণনা করা 


171 


হয়েছে। 


তৃতীয় ভাগ: 


এদের বক্তব্য হলো, ‘আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির সঙ্গে আছেন’, এর দাবি 
হলো আল্লাহ তা'আলা তাদের সঙ্গে জমিনে আছেন এবং একই সঙ্গে 
সর্বোধ্্বে আরশের ওপরেও আছেন। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া 
এদের বক্তব্যকে মাজমুউল ফাতাওয়ায় তুলে ধরেছেন।.*২ 


এরা মনে করেছেন যে ‘সঙ্গে থাকা’ এবং ‘উর্ধ্বতা’ এ উভয় বিষয়ে যেসব 
টেক্সট রয়েছে তার বাহ্যিক অর্থকে তারা ধারণ করতে পেরেছেন। কিন্তু 
তারা মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং পথভ্রষ্ট হয়েছেন । কেননা ‘সঙ্গে থাকা’ 
বিষয়ে যেসব টেক্সট রয়েছে তা মাখলুকের সঙ্গে সত্তাগতভাবে আল্লাহ 
তা'আলার মিশে থাকাকে দাবি করে না। এটা বরং বাতিল । আর আল্লাহ 
তা'আলা ও তাঁর রাসূলের কথার বাহ্যিক অর্থ কোনো বাতিল বিষয় হতে 
পারে না। 


২২, দেখুন : মাজমুউল ফাতাওয়া, খন্ড ৩, পৃষ্ঠা ২২৯ 
172 


একটি সতর্কতা 


‘আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির সঙ্গে আছেন’ আমাদের সালাফগণ যখন এর 
ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে তিনি তাঁর জ্ঞানের মাধ্যমে তাদের সঙ্গে 
আছেন, তখন এ ব্যাখ্যার দাবি এটা নয় যে তিনি কেবল তাঁর জ্ঞানের 
মাধ্যমেই তাদের সঙ্গে আছেন। বরং এর দাবি এটাও যে তিনি তাঁর শ্রবণ, 
দর্শন, ক্ষমতা ও নিয়ন্ত্রণ এবং রুবুবিয়াতের এ জাতীয় আরও যে অর্থসমূহ 
রয়েছে এসব দিয়ে আল্লাহ তা'আলা তাদের পরিবেষ্টন করে আছেন। 


আরেকটি সতর্কতা 


বিগত পৃষ্ঠাগুলোয় এ ব্যাপারে ইঙ্গিত করেছি যে আল্লাহ তা'আলার 
উৰ্ধ্বাবস্থান কুরআন, সুন্নাহ, যুক্তিবুদ্ধি, ফিতরত ও ইজমা দ্বারা প্রমাণিত । 


আল কুরআনের প্রমাণ 


আল্লাহ তা'আলার উর্ধ্বাবস্থান আল কুরআন দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত । 
কখনো ‘উলু' (উধ্বতা), কখনো ‘ফাওকিইয়া’ (ওপরে থাকা), কখনো 


173 


ইস্তিওয়া ‘আলাল আরশ (আরশের ওপরে ওঠা), কখনো ‘আকাশে থাকা’ 
ইত্যাদি শব্দের মাধ্যমে প্রমাণিত হয়েছে। যেমন নিমোক্ত আয়াতসমূহে: 


[vo AG a YT 5) 
আর তিনি সুউচ্চ, মহান (আল বাকারা: ২: ২৫৫) 
[Atle (enke 533 22 5 3 


আর তিনিই তাঁর বান্দাদের উপর ক্ষমতাবান (আল 
আনআম: ৬: ১৮) 


[0:51 © SH sl Ee LEH Ys 
পরম করুণাময় আরশের ওপর উঠেছেন। (তাহা: ২০: 6) 
[AMM O35 2 BG BILE Ll MT G5 hehe 


যিনি আসমানে আছেন, তিনি তোমাদেরসহ জমিন 
ধ্বসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ? 
(আল মুলক: ৩৭: ১৬) 


আবার কখনো আল্লাহর পানে বিভিন্ন বিষয়ের উধ্বগমন, ওপরের দিকে 


ওঠা এবং আল্লাহর দিকে উঠিয়ে নেওয়া এ জাতীয় শব্দ দ্বারা আল কুরআন 
174 


আল্লাহ তা'আলার উর্ধ্বাবস্থানকে নির্দেশ করেছে। যেমন নিম্নোক্ত 
উদাহরণসমূহে: 


[v b0] (LIB ST Ia 2) 
তাঁরই পানে উত্বিত হয় ভাল কথা (ফাতির: ৩৫: ১০) 
[ONAL SATE 


ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে 
উৰ্ধ্বগামী হয়। (আল মাআরিজ: ৭০: ৪) 


[o0 lnc JTL M3; IIE I Gos WIE) 
স্মরণ কর, যখন আল্লাহ বললেন, ‘হে ঈসা, নিশ্চয় 


উঠিয়ে নেব (আলে ইমরান: ৩: ৫6) 


আবার কখনো বা আল্লাহ তা'আলার পক্ষ থেকে কোনো কিছু ‘অবতরণ 
করা’ ও তৎসংলগ্ন শব্দ দিয়ে আল কুরআন আল্লাহ তা'আলার উর্ধ্বাস্থানকে 
প্রমাণিত করেছে, যেমন নিম্নোক্ত আয়াতদ্বয়ে: 

MDS 2 SAE AG 


175 


বল, রুহুল কুদস (জীবরীল) একে (কুরআনকে) 
তোমার রবের পক্ষ হতে যথাযথভাবে নাযিল 
করেছেন। (সূরা আন-নাহল: ১৬: ১০২) 


[0 sae (SMEG ES FN DA Sp FNS 


তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য 
পরিচালনা করেন। তারপর তা তাঁরই দিকে উত্থিত 
হয়। (আস-সাজদাহ: ৩২: 6) 


সুন্নতের প্রমাণ 


আল্লাহ তা'আলার সুউচ্চ অবস্থান কথা, কর্ম ও অনুমোদন এ তিন প্রকার 
সুন্নত দ্বারাই প্রমাণিত এবং তা বহু হাদীসে নানাভাবে এসেছে এবং 
সবগুলো মিলে মুতাওয়াতিরের পর্যায়ে গিয়ে পৌঁছে। নিম্নে এ জাতীয় কিছু 
হাদীস উল্লেখ করা হলো: 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় বলেছেন: 


«fel 3১ (8) E00) 


176 


(পবিত্র মহান আমার রব, যিনি সর্বোচ্চ) ** 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদীসে বলেছেন: 
AG Gh ALCS SEL ahi UN Sh 
Uae i SFO! 


আল্লাহ তা'আলা যখন সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তিনি 
রহমত আমার রাগ থেকে অগ্রগামী হয়েছে *। 


অন্য এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 


Gl S cr orl bly Sb Yh 


তোমরা কি বিশ্বাস করবে না; অথচ আমি হলাম যিনি 


** __ মুসলিম হাদীস নং ৭৭২ 


* _ বুখারী, হাদীস নং ৭৪২২; মুসলিম, হাদীস নং ২৭৫১। 
177 


আকাশে আছেন তাঁর বিশ্বাসের পাত্র ২৫ 


হাদীস দ্বারা আরো প্রমাণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
জুমার দিন মিম্বারে থাকা অবস্থায় দু'হাত উত্তোলন করেছেন এবং 
বলেছেন, ‘হে আল্লাহ! আপনি আমাদের উদ্ধার করুন! 


করেছেন যখন মানুষেরা বলেছে, ‘আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি পৌঁছে 
দিয়েছেন, দায়িত্ব আদায় করেছেন এবং নসীহত করেছেন। অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ২4৷ ৫! ( হে আল্লাহ! 
আপনি সাক্ষী থাকুন)” । 


একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসীকে লক্ষ্য 
করে বললেন, ‘আল্লাহ কোথায়?’ উত্তরে সে বলল যে, ‘আসমানে’ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কথা মেনে নিলেন এবং তার 
মনিবকে বললেন, ‘তাকে আযাদ করে দাও, নিশ্চয় সে মুমিনা'*। 


২ _ বুখারী, হাদীস নং ৪৩৫১ 

2 ._ বুখারী, হাদীস নং ১০১৪; মুসলিম, হাদীস নং ৮৯৭ । 
* _ মুসলিম, হাদীস নং ১২১৮। 

* _ মুসলিম, হাদীস নং ৫৩৭ । 


178 


যুক্তিনির্ভর প্রমাণ 

আল্লাহ তা'আলা সকল পূর্ণাঙ্গ গুণাবলিতে গুণান্বিত এবং সকল অপূর্ণাঙ্গ 
গুণাবলি হতে পবিত্র, মানুষের আকল বুদ্ধি এ বিষয়টিকে আবশ্যক মনে 
করে। আর উ্ধ্বাবস্থান হলো আল্লাহ তা'আলার পূর্ণাঙ্গ গুণাবলির একটি ৷ 
আর নিম্নাবস্থান হলো একটি অপূর্ণাঙ্গ গুণ। অতএব উৰ্ধ্বাবস্থানের গুণে 
গুনান্বিত থাকা এবং এর বিপরীতটা থেকে পবিত্র থাকা আল্লাহ তা'আলার 
জন্য একটি আবশ্যক বিষয় । 


ফিতরতের প্রমাণ 


ফিতরত বা সুস্থ মানবপ্রকৃতি আল্লাহ তা'আলার উর্ধ্বাবস্থানকে অত্যন্ত 
প্রাকৃতিকভাবেই নির্দেশ করে। এমন কোনো প্রার্থনাকারী বা ভীতু- 
আতঙ্কগ্রস্ত ব্যক্তি নেই যে শাণিত আগ্রহ নিয়ে আল্লাহর পানে ছুটে যায় 
অথচ ডানে বামে না তাকিয়ে কেবল উধ্বপানে অনুভূতি ব্যক্ত করার আগ্রহ 
অন্তরে জাগ্রত হয় না। 


আপনি মুসল্লীদের জিজ্ঞাসা করে দেখুন তারা যখন ০১ 2০ ৯৯ 
(পবিত্র মহান আমার রব, যিনি সর্বোচ্চ) এ কথা বলে তখন তাদের অন্তর 


179 


কোন দিকে ধাবিত হয়? 


ইজমার প্রমাণ 


সাহাবী, তাবেঈ ও ইমামগণ এ ব্যাপারে এক্যমত্য পোষণ করেছেন যে, 
আল্লাহ তা'আলা আসমানসমূহের উর্ধ্বে আরশের ওপরে আছেন। এ ক্ষেত্রে 
তাদের কথা খুবই প্রসিদ্ধ । ইমাম আওযা'ঈ র. বলেন: 


BROS EAE TE Ef 
rl ০:৮ ৯ ৮০৯০ 4১০ 5৯ ০5> 

sls)\ 
তাবে'ঈগণ পর্যাপ্ত পরিমাণে বর্তমান থাকা অবস্থায় আমরা 
বলতাম যে, নিশ্চয় আল্লাহ তা'আলা আরশের ওপরে, আর 


আমরা ঈমান আনি সিফাত সম্পর্কে সুন্নতে যা এসেছে 
তার প্রতি । 


আলেমদের মধ্যে একাধিক ব্যক্তি এ ব্যাপারে ইজমা হয়েছে বলে উল্লেখ 
করেছেন। এ ক্ষেত্রে কোনো ইখতিলাফ, মতানৈক্য নেই, থাকা সম্ভব নয়। 


180 


এ ক্ষেত্রে বহু বড় বড় প্রমাণ একত্র হয়েছে যেগুলোর বিপরীতে কেবল ওই 
অহঙ্কারী ব্যক্তিই যেতে পারে যার অন্তরাত্মা মুছে দেওয়া হয়েছে এবং 
শয়তান তার ফিতরতকে কলুষিত করে দিয়েছে আল্লাহ তা'আলার কাছে 
আমরা নিরাপত্তা ও পরিত্রাণ কামনা করি । 


সত্তা ও গুণাবলিতে আল্লাহ তা'আলার উর্ধ্বাবস্থান সকল বিষয়ের মধ্যে 
অধিক স্পষ্ট এবং বাস্তবতার নিরিখে অধিক প্রতিষ্ঠিত বিষয়, যার প্রমাণাদি 


অতি সুস্পষ্ট । 


তৃতীয় সতৰ্কতা 


প্রিয় পাঠক! জেনে রাখুন যে, আল্লাহ তা'আলা কর্তৃক তাঁর সৃষ্টির সঙ্গে 
থাকার ব্যাপারে ওপরে যে কথা বললাম সে জাতীয় কথা আমি আমার কিছু 
ছাত্রকে উদ্দেশ্য করে এক মজলিসে বলেছিলাম । আমি বলেছিলাম যে: 
বিষয়টি আল্লাহ তা'আলার শানের জন্য উপযোগী কায়দায় সত্বাগতভাবে 
প্রকৃত অর্থেই । আর এর দাবি হলো, আল্লাহ তা'আলা তাঁর ইলম, কুদরত, 
শ্রবণ, দর্শন, আধিপত্য ও নিয়ন্ত্রণ দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে 
আছেন । তিনি তাঁর সৃষ্টির সঙ্গে মিশ্রিত হয়ে থাকা থেকে পবিত্র । অথবা 


181 


তারা যে স্থলে আছে সে স্থলে অবস্থান করা থেকেও তিনি পবিত্র । বরং 
আল্লাহ তা‘আলা হলেন তাঁর সত্তা ও গুণাবলিতে সর্বোচ্চ । তাঁর সর্বোচ্চতা 
তাঁর সত্তাগত গুণাবলির অন্তর্ভুক্ত, যা কখনো তাঁর সত্তা থেকে আলাদা হয় 
না। আর আল্লাহ তা'আলা তাঁর আরশের ওপরে আছেন তাঁর শানের জন্য 
যেভাবে উপযোগী সেভাবে । আর এটা আল্লাহ তা'আলা কর্তৃক তাঁর সৃষ্টির 
‘সঙ্গে থাকা'র সঙ্গে সাংঘর্ষিক নয়। কেননা, 


[Ni © ad SG 2h AS LY 


‘আল্লাহ তা'আলার মতো কোনো জিনিস নেই। আর তিনি সর্বশ্রোতা, 
সৰ্বপ্লষ্টা " (আশ-শূরা: ১১) 


ওপরে আমি বলেছি যে, আল্লাহ তা'আলা কর্তৃক বান্দার সঙ্গে থাকার 
বিষয়টি আল্লাহ তা'আলার শানের জন্য উপযোগী কায়দায় ‘সত্বাগতভাবে 
’প্রকৃত অর্থেই । এখানে ‘সত্তাগতভাবে’ বলার দ্বারা উদ্দেশ্য হলো ‘সঙ্গে 
থাকা’র প্রকৃত অর্থের প্রতি জোর দেওয়া। 


আমি আমার কথা দ্বারা এটা বুঝাতে চাইনি যে, আল্লাহ তা'আলা জমিনের 
ওপর তার সৃষ্টির সঙ্গে আছেন। এটা আমি কীভাবে বলতে পারি, আমি তো 
আমার ওই লেখাতেই বলেছি যে, আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টির সঙ্গে মিশ্রিত 
হওয়া থেকে পবিত্র । অথবা তাদের জায়গায় অবস্থান করা থেকে পবিত্র । 


182 


আর আল্লাহ তা'আলা তার সত্তা ও গুণাবলিতে সর্বোচ্চ এবং তাঁর 
সর্বোচ্চতা তাঁর সত্তাগত একটি গুণ, যা আল্লাহ থেকে কখনো বিচ্ছিন্ন হয় 
না। আমি সে লেখায় এটাও বলেছি যে: ‘আমরা মনে করি, যে ব্যক্তি ধারণা 
করবে আল্লাহ তা'আলা সত্তাগতভাবে সকল জায়গায় বিরাজমান সে কাফের 
অথবা পথভ্রষ্ট, যদি এটা তার আকীদা হয়ে থাকে । আর যদি সে এ 
ধারণাকে সালাফ অথবা ইমামদের কারও সঙ্গে সম্পৃক্ত করে তবে সে 
মিথ্যাবাদী 


আর জ্ঞানবুদ্ধিসম্পন্ন কোনো ব্যক্তি, যে নাকি যথার্থরূপে আল্লাহ তা'আলাকে 
কদর করে, তার পক্ষে এটা বলা সম্ভব নয় যে, আল্লাহ তা'আলা জমিনে 
বর্তমানেও তেমনি, এ কথাটি অস্বীকার করে আসছি । দো'আ করি, আল্লাহ 
তা'আলা আমাকে এবং আমার সকল মুসলিম ভাইকে দুনিয়া ও আখিরাতে 
সত্য-সঠিক কথার ওপর সুপ্রতিষ্ঠিত রাখবেন। 


আমি এ ব্যাপারে, পরবর্তীতে রিয়াদ থেকে ছাপা আদ-দাওয়া পত্রিকায় 
(সংখ্যা ৯১১, তারিখ ৪ মুহাররাম, ১৪০৪ হি.) একটি প্রবন্ধ লিখেছি যেখানে 
ইমাম ইবনে তাইমিয়া যে সিদ্ধান্তে পৌঁছেছেন সেটিকেই তাগিদ করে 
বলেছি যে, আল্লাহ তা'আলা কৰ্তৃক তাঁর সৃষ্টির সঙ্গে থাকা সত্য এবং 
প্রকৃত অর্থেই এবং তা হুলুল এবং সৃষ্টির সঙ্গে মিশে থাকাকে দাবি করে 


183 


না। আমি এখানে ‘সত্তাগতভাবে’ শব্দটিকে বাদ দেওয়া জরুরি মনে 
করেছি । আল্লাহ তা'আলার উর্ধ্বাবস্থান এবং সৃষ্টির সঙ্গে থাকা, এ দুটি 
কীভাবে আমরা একত্র করব তা আমি সেখানে বর্ণনা করেছি। 


জেনে রাখুন যে প্রত্যেক এমন শব্দ যা আল্লাহ তা'আলা কর্তৃক জমিনে 
অবস্থান অথবা সৃষ্টির সঙ্গে সংমিশ্রণকে আবশ্যক করে অথবা আল্লাহ 
তা'আলার সর্বোচ্চ অবস্থানকে নাকচ করে দেয় অথবা আরশের ওপরে 
থাকাকে নাকচ করে দেয়, অথবা এমন কোনো বিষয়কে আবশ্যক করে যা 
আল্লাহ তা'আলার জন্য উপযোগী নয়, তবে এমন শব্দ বাতিল বলে 
পরিগণিত হবে। এমন শব্দ যে উচ্চারণ করবে তাকে প্রত্যাখ্যান করতে 
হবে, সে যেই হোক না কেন এবং যেকোনো শব্দ দিয়েই সে তা প্রকাশ 
করে থাক না কেন। 


আর প্রত্যেক এমন শব্দ যার দ্বারা এমন ধারণা সৃষ্টি হতে পারে যা 
আল্লাহর জন্য উপযোগী নয় - হোক তা সীমিত কিছু মানুষের কাছে - তবে 
তা বর্জন করা জরুরি ৷ যাতে আল্লাহ্র ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার 
সুযোগ না আসে৷ তবে আল্লাহ তা'আলা নিজের জন্য তাঁর কিতাবে যা 
সাব্যস্ত করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যবানে 
যা সাব্যস্ত করেছেন, তা আল্লাহর জন্য সাব্যস্ত করা ওয়াজিব এবং যেসব 
ধারণা আল্লাহর জন্য উপযোগী নয় সেসব ধারণাও বাতিল করে দেওয়া 


184 


ওয়াজিব । 


ষষ্ঠ ও অষ্টম উদাহরণ 
আল্লাহ তা‘আলা বলেন: 
[M51 a3 FE G2 Ho S45) 


আর আমি.* তার গলার ধমনী হতেও অধিক কাছে। 
(সুরা কাফ: ৫০; ১৬) 


অন্যত্ৰ ইরশাদ হয়েছে: 
[Aol (rim SSH 65 


আর তোমাদের চাইতে আমি তার অধিক কাছে। (সুরা 
আল ওয়াকিয়াহ: ৫৬: ৮০) 


তাফসীর গ্রন্থসমূহে উল্লিখিত দু আয়াতে ‘অধিক কাছে’ বলতে 
ফেরেশতাদের বুঝানো হয়েছে। 


* ইবনে কাসীর বলেন, এখানে 4. বলে আল্লাহর ফেরেশতাদেরকে বুঝানো 


হয়েছে। 
185 


জওয়াব 


উল্লিখিত দু’ আয়াতে অধিক কাছে বলতে ফেরেশতারা অধিক কাছে বলে 
যে ব্যাখ্যা করা হয়েছে, তাতে বাণীকে তার বাহ্যিক অর্থ থেকে সরিয়ে 
নেওয়া হচ্ছে না। গভীরভাবে চিন্তা করলে এ বিষয়টি আমাদের বুঝে 
আসে। 


প্রথম আয়াত 


এখানে ‘কাছে থাকা’র বিষয়টি এমন কিছুর সঙ্গে বন্ধনযুক্ত করে উল্লেখ 
করা হয়েছে যার দ্বারা ফেরেশতাদের নিকটতাকেই বুঝা যায়। যেহেতু 
আল্লাহ তা'আলা বলেন: 


Al 5 IEE EO 3 FS 2 Ho S45) 
51 OIE C3 SAINI or LUO Ind JCM 6 
[DNA co) 


আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার 
প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর 


186 


আমি তার গলার ধমনী হতেও অধিক কাছে। যখন 
ডানে ও বামে বসা দু'জন লিপিবদ্ধকারী লিখতে 
থাকবে তার প্রত্যেক কর্ম ও কাজ সে যে কথাই 
উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী 
রয়েছে। (সুরা কাফ;: ৫০: ১৬ - ১৭) 


এখানে 5% ১| (যখন... গ্রহণ করবে) দ্বারা এটা বুঝা যাচ্ছে যে এর দ্বারা 
উদ্দেশ্য হলো লিপিবদ্ধকারী দুই ফেরেশতার নিকটতা। 


দ্বিতীয় আয়াত 


দ্বিতীয় আয়াতে যে ‘নিকটতা’র কথা বলা হয়েছে, তা বান্দার মৃত্যুকালীন 
অবস্থার সঙ্গে সম্পৃক্ত । আর মৃত্যুকালে বান্দার কাছে যারা উপস্থিত হন 
তারা হলেন ফেরেশতা ৷ আল্লাহ তা'আলা বলেন: 


[NSN © S554 NY 8 UD BG Sd oc li SS 


অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, 
আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায় । আর তারা 


% ইবনে কাসীর বলেন, এখানে + বলে আল্লাহর ফেরেশতাদেরকে বুঝানো 


হয়েছে। 
187 


কোনো ক্রু্ট করে না । (সুরা আল আন'আম: ৬: ৬১) 


মানুষের মৃত্যুকালে ফেরেশতাই যে বান্দার নিকটে আসেন, এর আরেকটি 
প্রমাণ হলো আল্লাহ তা'আলার কথা: 


[Ao isl রঘু ঠ Sane 3 SL; 
কিন্তু তোমরা দেখতে পাও না (আল ওয়াকিয়া: ৫৬: 
৮৫) 


কেননা এ আয়াত থেকে বুঝা যাচ্ছে যে যিনি নিকটবর্তী হন তিনি ঠিক ওই 
জায়গাতেই নিকটবতী হন যে জায়গাতে মৃত্যুগামী ব্যক্তি রয়েছে। অথচ 
আমরা তাকে প্রত্যক্ষ করতে পারি না। এ বিষয়টি ফেরেশতা কর্তৃক 
নিকটতাকে নির্ধারণ করে দিচ্ছে; কেননা আল্লাহ তা'আলার ক্ষেত্রে এ 
প্রকৃতির নিকটতা অসম্ভব । 


একটি প্রশ্ন 


এখানে একটি প্রশ্ন এভাবে উত্থাপিত হতে পারে যে, যদি ফেরেশতাই 

নিকটবর্তী হবেন তাহলে আল্লাহ তা'আলা কেন বললেন যে, ‘আমি তার 

নিকটে’? অর্থাৎ ‘নিকটতা’-কে আল্লাহ তা'আলা নিজের সঙ্গে সম্পৃক্ত করে 

কেন উল্লেখ করলেন? এ প্রকৃতির অভিব্যক্তির উদাহরণ কি অন্য কোথাও 
188 


পাওয়া যায়? 
উত্তর 


আল্লাহ তা'আলা ফেরেশতার নিকটতাকে তাঁর নিজের নিকটতা বলে উল্লেখ 
করেছেন; কারণ ফেরেশতার নিকটতা আল্লাহ তা'আলার নির্দেশেই ঘটে 
থাকে। ফেরেশতারা হলেন সৈন্য ও দূত 


ফেরেশতার নিকটতাকে আল্লাহ তাআলা নিজের নিকটতা বলে ব্যক্ত করার 
উদাহরণ আল কুরআনের বিভিন্ন জায়গায় এসেছে, যেমন: 


DALAL © A ESC HG BY 


অতঃপর যখন আমরা তা পাঠ করি (জিবরাঈলের 
মাধ্যমে) তখন তুমি তার পাঠের অনুসরণ কর। (সুরা 
আল কিয়ামাহ: ৭৫: ১৮) 


উক্ত আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআন 
পাঠ মূলত ফেরেশতা জিৱীল আ. এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। কিন্তু আল্লাহ 
তা'আলা এ পাঠকে নিজের সঙ্গে সম্পৃক্ত করে বলেছেন, ‘যখন আমি তা 
পাঠ করি’ । এটা এ হিসেবে যে, জিবরীল আ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নির্দেশেই কুরআন পাঠ করেছেন। 


189 


অনুরূপভাবে আল্লাহ তা'আলার বাণী- 


14 23 3 3 AS SAI BES HN ofS SS UL 


[Yt 


অতঃপর যখন ইবরাহীম থেকে ভয় দূর হল এবং তার 
কাছে সুসংবাদ এল, তখন সে লূতের কওম সম্পর্কে 
আমাদের সাথে বাদানুবাদ করতে লাগল । (সূরা হৃদ: 
5১: ৭8) 


এ আয়াতে বলা হয়েছে যে, ইবরাহীম আ. লূত আ. কওম সম্পর্কে 
আল্লাহর সঙ্গে বাদানুবাদ করতে লাগলেন। অথচ আমরা জানি যে তিনি 
ফেরেশতাদের সঙ্গে বাদানুবাদ করতে লাগলেন । কিন্তু যেহেতু ফেরেশতারা 
আল্লাহর দূত হিসেবে এসেছিলেন সে হিসেবে তাদের সঙ্গে বাদানুবাদ করা 
এক অর্থে আল্লাহর সঙ্গেই বাদানুবাদ করা । 


নবম ও দশম উদাহরণ 
আল্লাহ তা'আলার বাণী: 


[ttl 4 


190 


যা আমার চাক্ষুস তত্ত্বাবধানে চলত । (সূরা আল কামার: ৫৪: ১৪) 
এবং মূসা আ. কে উদ্দেশ্য করে আল্লাহ তা'আলার বাণী: 
[a:b © FE FES) 
যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও’ । (তাহা: ৩৯) 
জওয়াব: 


উল্লিখিতি দু‘আয়াতের অর্থও বাহ্যিক ও প্রকৃত অর্থ । তবে এখানে বাহ্যিক 
ও প্রকৃত অর্থ বলতে কি বুঝানো হয়েছে? 


এখানে কি এটা বুঝানো হয়েছে যে, নূহ আ. এর কিশতি আল্লাহর চোখে 
চলত? কারণ 2 এর আক্ষরিক অর্থ ‘আমার চোখে'? অথবা দ্বিতীয় 
আয়াত অনুযায়ী মূসা আ. কি আল্লাহর চোখের ওপর প্রতিপালিত হয়েছেন? 
কেননা ০৯ গে: এর আক্ষরিক অর্থ ‘আমার চোখের ওপর’? 


নাকি বলা হবে যে, এখানে বাহ্যিক অর্থ হলো - নূহ আ. কিশতি এভাবে 
চলত যে আল্লাহর চক্ষু তাকে তত্ত্বাবধান করত, অনুরূপভাবে মূসা আ. এর 
প্রতিপালনও আল্লাহর চোখের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। 


প্রথম কথাটি যে বাতিল এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই । 


191 


কারণ: 


এক. আরবী ভাষার ব্যবহারগত দাবি উক্ত কথার পক্ষে নয়। আর পবিত্র 
কুরআন আরবী ভাষায় নাযিল হয়েছে: এরশাদ হয়েছে: 


[tiie © SS ll E56 U5 HST 


নিশ্চয় আমি একে আরবী কুরআনরূপে নাযিল করেছি 
যাতে তোমরা বুঝতে পার । (ইউসুফ: ১২: ১) 


অন্য এক আয়াতে এসেছে: 
GO HI 2 ISI DLE FO be Los dF 
[Nao car shal ® Ee 237 Lk 
বিশ্বস্ত আত্মা*” এটা নিয়ে অবতরণ করেছে। তোমার 
হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। 


সুস্পষ্ট আরবী ভাষায় । (আশ-শু'আরা: ২৬: ১৯৩ - 
S96) 


অতএব আরবী ভাষায় যদি কেউ বলে ০৯৯ ৯৯ ০১৬ যার আক্ষরিক অর্থ 


এখানে ‘বিশ্বস্ত আত্মা’ দ্বারা জিবরীল (আঃ) কে বুঝানো হয়েছে। 
192 


হলো (অমুক ব্যক্তি আমার চোখে চলছে); কিন্তু কেউ কি উক্ত বাক্যটিকে এ 
অর্থে বুঝবে? বরং বাক্যটির প্রকৃত ও বাহ্যিক অর্থ হলো (অমুক ব্যক্তি 
আমার চোখের সামনে বা তত্তাবধানে চলছে) ৷ অনুরূপভাবে যদি কেউ বলে 
যে ৮১০ ৫০ £055১4 যার আক্ষরিক অর্থ হলো (অমুক ব্যক্তি আমার 
চোখের ওপর পড়া লেখা সম্পন্ন করেছে), কিন্তু কেউ কি এ অর্থে 
বাক্যটিকে বুঝবে? বরং বাক্যটি থেকে যে বাহ্যিক ও প্রকৃত অর্থ বুঝে 
থাকে তা হলো, (অমুক ব্যক্তি আমার চোখের সামনেই পড়ালেখা সম্পন্ন 
করেছে।) যদি কেউ উল্লিখিত দু'বাক্যের আক্ষরিক অর্থকে বাহ্যিক ও 
প্রকৃত অর্থ বলতে চায় তবে জ্ঞানী ব্যক্তিদের কথা দূরে থাক মুর্খ ব্যক্তিরাও 
তাকে নিয়ে হাসবে। 


দুই. উল্লিখিত দু‘আয়াতের বাহ্যিক ও প্রকৃত অর্থ নির্ধারণে প্রথমোক্ত কথাটি 
আল্লাহর জন্য কোনোক্রমেই সঙ্গতিপূর্ণ হতে পারে না। আল্লাহ তাআলা 
সম্পর্কে যে ব্যক্তির ইলম রয়েছে এবং যে ব্যক্তি তাঁকে যথার্থরূপে কদর 
করে, তাঁর পক্ষে এ ধরনের অর্থ নির্ধারণ করা কখোনই সম্ভব নয়; কেননা 
আল্লাহ তা'আলা আরশের ওপরে আছেন এবং তিনি তাঁর সৃষ্টিকুল থেকে 
আলাদা ৷ তিনি মাখলুখের মাঝে সত্তাসহ অবস্থান করেন না । তিনি কোনো 
মাখলুকের অভ্যন্তরেও অবস্থান করেন না এবং আল্লাহর মধ্যেও তাঁর 
কোনো মাখলুক অবস্থান করে না। আল্লাহ তা'আলা এসব থেকে পবিত্র ও 
উৰ্ধ্বে। 
193 


শব্দগত এবং অর্থগতভাবে উল্লিখিত দু'আয়াতের বাহ্যিক ও প্রকৃত অর্থ 
নির্ধারণের ব্যাপারে প্রথম কথাটি স্পষ্টরূপে বাতিল বলে সাব্যস্ত হওয়ার 
পর দ্বিতীয় কথাটিই বাহ্যিক ও প্রকৃত অর্থ বলে সাব্যস্ত হয়ে যায়: অর্থাৎ 
নূহ আ. এর কিশতি এভাবে চলেছে যে আল্লাহর চক্ষু তাকে তত্ত্বাবধান 
করেছে অনুরূপভাবে মূসা আ. এভাবে প্রতিপালিত হয়েছেন যে, আল্লাহর 
চক্ষু তাকে তত্ত্বাবধান করেছে। সালাফদের কেউ কেউ ‘আমার দৃষ্টির 
সামনে’ বলে যে অর্থ করেছেন তাও এ বিষয়টিকে বুঝাচ্ছে; কারণ আল্লাহ্‌ 
তা'আলার যদি কাউকে তরি চক্ষু দ্বারা তত্ত্বাবধান করেন, তাহলে এ 
তত্ত্বাবধানের দাবি হলো যে তিনি তাকে দেখছেন। আর বিশুদ্ধ অর্থের দাবি 
হিসেবে যে অর্থ আসে তা ওই অর্থেরই অংশ । একটি শব্দ থেকে অর্থ 
উদ্ধারের সুবিদিত যে নিয়ম রয়েছে তার নিরিখেই এ জাতীয় অর্থ বিশুদ্ধ 
বলে পরিগণিত। আর আমরা জানি যে একটি শব্দ তিনভাবে তার 
অর্থনির্দেশ করে। 'মুতাবাকাহ' তথা হুবহু অর্থনির্দেশ, ‘তাদাম্মুন’ তথা 
শামিলগতভাবে অর্থনির্দেশ এবং *ইলতিযাম’ তথা দাবিগতভাবে 
অর্থনির্দেশ । 


একাদশ উদাহরণ 


194 


হাদীসে কুদসীতে আল্লাহ তা'আলা বলেছেন: 


> BILAL dl D2 ES dl yh 

4 2 Ell ana ES 522 1 ie 

le se2 Ble S22 SN 2s 

abc) Sh dle si Sls 

led Metal of 
(আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতা অর্জন করতে 
থাকে এ পর্যন্ত যে আমি তাকে ভালোবেসে ফেলি । আর আমি যখন তাকে 
ভালোবেসে ফেলি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে। 
আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে৷ আমি তার হাত হয়ে যাই যা 
দিয়ে সে পাকড়াও করে। আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে হাঁটে । সে 


যদি আমার কাছে চায় তবে আমি তাকে অবশ্যই দিই । সে যদি আমার 
আশ্রয় প্রার্থনা করে তবে নিশ্চয় আমি তাকে আশ্রয় দিই ৷) 


উত্তর 
এ হাদীসটি সহীহ বুখারীতে কিতাবুর রিকাক এর আওতাধীন ৩৮ নং 


195 


অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে।*২ 


আহলে সুন্নত ওয়াল জামা‘আত হাদীসটিকে বাহ্যিক অর্থেই নিয়েছেন, কিন্তু 
এ হাদীসটির বাহ্যিক অর্থ কী? 


হাদীসটির বাহ্যিক অর্থ কি এটা যে, আল্লাহ তা'আলা একজন ওলীর কান, 
চোখ, হাত ও পা হয়ে যান? 


নাকি হাদীটির বাহ্যিক অর্থ এটা যে, আল্লাহ তা'আলা একজন ওলীর কান, 
চোখ, হাত ও পাকে সঠিক পথে পরিচালিত করেন। যাতে তার অনুভূতি ও 
আমল আল্লাহ কেন্দ্রিক হয়ে যায়। 


এতে কোনো সন্দেহ নেই যে, প্রথম কথাটি হাদীসটির বাহ্যিক অর্থ হতে 
পারে না। এটা বরং হাদীসটির দাবিগত অর্থও হতে পারে না। আর তা 
দু‘কারণে: 


প্রথম কারণ 


আল্লাহ তা'আলা বলেছেন, ‘আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার 
নিকটতা অর্জন করতে থাকে এ পর্যন্ত যে আমি তাকে ভালোবেসে ফেলি 
তিনি আরো বলেছেন যে, ‘সে যদি আমার কাছে চায় তবে আমি তাকে 


*২_ বুখারী, হাদীস নং (৬৫০২) 
196 


অবশ্যই দিই । সে যদি আমার আশ্রয় প্রার্থনা করে তবে নিশ্চয় আমি তাকে 
আশ্রয় দিই’ এখানে বান্দা ও মাবুদ, নিকটতা অর্জনকরী ও যার নিকটতা 
অর্জন করা হচ্ছে, যিনি ভালোবাসেন এবং যাকে ভালোবাসা হচ্ছে, 
প্রার্থনাকারী ও প্রার্থনার পাত্র, দাতা ও গ্রহীতা, আশ্রয় প্রার্থী ও আশ্রয়দাতার 
মধ্যে পার্থক্যটা অত্যন্ত স্পষ্টভাবে প্রতিষ্ঠিত । অর্থাৎ হাদীসের অনুপম বক্তব্য 
ভিন-ভিন্ন দুই সত্তাকে বুঝাচ্ছে, যাদের একজন অন্যজন থেকে আলাদা । 
অতঃপর একজন অপর জনের গুণ অথবা অপর জনের অংশসমূহের মধ্যে 
কোনো অংশে পরিণত হতে পারে না। 


দ্বিতীয় কারণ 


ওলীর কান, চোখ, হাত ও পা- এগুলো হলো ক্ষণস্থায়ী সৃষ্টির বৈশিষ্ট্য বা 
অংশ৷ আর এটা কোনো জ্ঞানী ব্যক্তি ধারণা করতে পারে না যে, যিনি 
অনাদি-অননস্ত, তিনি একটি সৃষ্টিজীবের কান, চোখ, হাত ও পায়ে পরিণত 
হয়ে যাবেন, এ জাতীয় অর্থ তো কল্পনা করতেও মনে ঘৃণার উদ্রেক করে। 
তর্কের খাতিরে ধরে নেওয়ার জন্যও এ জাতীয় কথা জিহ্বা দিয়ে উচ্চারণ 
করা মুশকিল। অতএব কি করে বলা শুদ্ধ হতে পারে যে এটাই হলো 
হাদীসের বাহ্যিক অর্থ এবং এ বাহ্যিক অর্থ থেকে সরে আসা হয়েছে? 
আপনি পবিত্র-মহান হে আল্লাহ! সকল প্রশংসা আপনার, আপনার গুণ 
বর্ণনা করে শেষ করতে পারব না, আপনি যেভাবে নিজেকে গুণান্বিত 


197 


করেছেন আপনি ঠিক সে রকমই । 


প্রথম কথাটি বাতিল ও নিষিদ্ধ বলে প্রমাণিত হওয়ার পর দ্বিতীয় কথাটিই 
শুদ্ধ হিসেবে থেকে যায় । আর তা হলো, আল্লাহ তা'আলা ওলীর কান, চোখ 
ও আমলকে সঠিক পথে পরিচালিত করেন। এমনভাবে যে, তার কান- 
চোখ দিয়ে অনুভব করা, হাত-পা দিয়ে কাজ করা একনিষ্ঠভাবে আল্লাহর 
জন্য হয়ে যায়, সে সাহায্য চাইলে কেবল আল্লাহর কাছেই চায়, ইত্তিবা ও 
বিধিবিধান পালন শুধু আল্লাহর জন্যই হয়ে যায়। অতএব পরিপূর্ণ ইখলাস, 
আল্লাহর সাহায্য চাওয়া এবং শরীয়ত ও বিধান পালন এসবগুলোই তার 
মধ্যে পূর্ণাঙ্গরূপে একত্র হয়। আর এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ 
তাওফীক । সালাফগণ উক্ত হাদীসের ব্যাখ্যা এভাবেই দিয়েছেন। এ ব্যাখ্যাটি 
হাদীসের শব্দমালার যে বাহ্যিক অর্থ রয়েছে তার সঙ্গে সংগতিপূর্ণ। 
হাদীসটির কন্টেক্সট থেকে যে প্রকৃত অর্থ বুঝা যায় তার সঙ্গে 
সামঞ্জস্যপূর্ণ। এ ব্যাখ্যা কোনো তাবিল-নির্ভর ব্যাখ্যা নয়। এ ব্যাখ্যায় 
বাহ্যিক অর্থ থেকে দূরে চলে যাওয়াও হয়নি । এ জন্য আল্লাহ তা'আলার 
প্রশংসা ও শুকরিয়া 


দ্বাদশতম উদাহরণ 


198 


হাদীসে কুদসীতে এসেছে: 


3 CUS Ss EAE Lt 2 DE 
Ul ms bl as e235 0S 2 PS 
ADs pp asl sie? 


যে ব্যক্তি এক বিঘত পরিমাণ আমার নিকটবর্তী হলো, 
আমি এক হাত পরিমাণ তার নিকটবর্তী হলাম। আর 
যে ব্যক্তি এক হাত পরিমাণ আমার নিকটবর্তী হলো 
আমি এক গজ পরিমাণ তার নিকটবর্তী হলাম। আর 
যে ব্যক্তি আমার কাছে হেঁটে এল, আমি তার কাছে 
দৌড়ে যাই। 


হাদীসটি সহীহ । ইমাম মুসলিম হাদীসটি যিকির ও দো'আ অধ্যায়ে আবু 
যর রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় উল্লেখ করেছেন। আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহু থেকেও অনুরূপ একটি হাদীস তিনি উল্লেখ করেছেন। 
ইমাম বুখারী কিতাবুত তাওহীদ, অনুচ্ছেদ পনেরতে আবু হুরায়রা 


199 


রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ একটি হাদীস উল্লেখ করেছেন 
[জওয়াব:] 


এই হাদীসটি আল্লাহ তা'আলার ওই সকল কর্মকে বুঝাচ্ছে যা তিনি 
সম্পাদন করতে ইচ্ছা করেন৷ সর্বশক্তিমান আল্লাহ তা'আলা যা ইচ্ছা তাই 
করেন। এ বিষয়টি কুরআন ও সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত । যেমন আল্লাহ 
তা'আলার নিম্নোক্ত বাণীসমূহে: 


[A152 IES BLE NM EES Carl LL SE GE SNS ALK ¥ 


আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে 
জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী । আমি 
আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে 
ডাকে । (সুরা আল বাকারা: ২: ১৮৬) 


[2D O LS LS DUE B56 


আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন 
সারিবদ্ধভাবে । (সুরা আল ফাজর: ৮৯: ২২) 


* _ বুখারী, হাদীস নং ৭৪০৫; মুসলিম হাদীস নং ২৬৭৫ 
200 


Gh 315 GU 31 SII LSE I SS 


[oA eI (SS eis 


তারা কি এরই অপেক্ষা করছে যে, তাদের নিকট 
ফেরেশতাগণ হাজির হবে, কিংবা তোমার রব উপস্থিত 
হবে অথবা প্রকাশ পাবে তোমার রবের আয়াতসমূহের 
কিছু? (সুরা আল আনআম: ৬: ১৫৮) 


[0:01 © SI A FF LSI 
দয়াময় (আল্লাহ) আরশে সমাসীন ৷ (সূরা তাহা: ২০: 6) 
অনুরূপভাবে হাদীসে এসেছে: 
FALES 2 ow EAM FU dj) 
(S28 


আমাদের রব প্রতি রাতেই নিম্নাকাশে নেমে আসেন, 
যখন রাতের শেষ তৃতীয় প্রহর অবশিষ্ট থাকে ।.* 


* _ এ হাদীসটির সূত্র পূর্বে গিয়েছে 
201 


অন্য এক হাদীসে এসেছে: 
2১, gh C2 lay 42) Gaas La) 


Weg of) isl Nl -cal1 N) abl 


যখন কোনো ব্যক্তি হালাল সম্পদ থেকে কিছু দান 
করে - আর আল্লাহ হালাল ব্যতাত গ্রহণ করেন না- 
তখন দয়াময় তা তাঁর ডান হাত দিয়ে গ্রহণ করেন ।** 


এ জাতীয় আরো অন্যান্য আয়াত ও হাদীস যা ইচ্ছাকৃত কর্মসমূহ আল্লাহর 
সঙ্গে সম্পৃক্ত হওয়াকে নির্দেশ করে। অতএব হাদীসে যে উল্লিখিত হয়েছে, 
‘আমি তার নিকটবর্তী হই’, ‘আমি তার দিকে দৌড়ে আসি’ তা এই 
পর্যায়ের ৷ 


সালাফগণ তথা আহলে সুন্নত ওয়াল জামাআত উল্লিখিত ধরনের 
বাণীসমূহকে আল্লাহ তা'আলার শানের জন্য উপযোগীভাবে বাহ্যিক ও 
প্রকৃত অর্থেই নিয়ে থাকেন। এ ক্ষেত্রে তারা কোনো ‘তাকঈফ’ তথা ধরন- 


* _ বুখারী, যাকাত অধ্যায়, অনুচ্ছেদ : হালাল উপার্জন থেকে সদাকা করা, 
হাদীস নং ১৪১০; মুসলিম, যাকাত অধ্যায়, অনুচ্ছেদ : হালাল উপার্জনের 


সদাকা কবুল হওয়া, হাদীস নং ১০১৪ 
202 


ধারণ নির্ধারণ এবং ‘তামছীল’ তথা উদাহরণ নির্ধারণের আশ্রয়ে যান না। 
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. আল্লাহর নিম্নাকাশে নেমে আসা 
বিষয়ক হাদীসের ব্যাখ্যায় বলেন (দ্র, মাজমুউল ফাতাওয়া: খণ্ড ৫, পৃষ্ঠা 
৪৬৬): আল্লাহ তা'আলার নিকটবর্তী হওয়া এবং কিছু বান্দার কাছে আসা- 
যারা আল্লাহ তাআলার ইচ্ছাকৃত কর্ম, কিয়ামতের দিন আল্লাহ তা'আলার 
আগমণ, তাঁর অবতরণ ও আরশের ওপরে আরোহনকে সাব্যস্ত করে - 
তারা উল্লিখিত হাদীসে নিকটবর্তী হওয়ার যে কথা আছে সেটাকেও সাব্যস্ত 
করেন 


অতএব এ কথা বলতে বাধা কি যে, আল্লাহ তা'আলা তাঁর বান্দার 
নিকটবর্তী হন, তিনি যেভাবে চান সেভাবে, তাঁর উর্ধ্বাবস্থান সত্ত্বেও? 


কোনো ধরন-ধারণ নির্ধারণ না করে, অথবা কোনো উদাহরণ না দিয়ে এ 
কথা বলতে বাধা কি যে আল্লাহ তা'আলা যেভাবে ইচ্ছা সেভাবে আসবেন? 


এটা তো আল্লাহ তা'আলার কামাল ও পূর্ণাঙ্গতারই একটি বিষয় যে তিনি 
তাঁর শান মোতাবেক যা ইচ্ছা তাই করবেন। 


কেউ কেউ বলেছেন যে, এ হাদীসে আল্লাহ তা‘আলার যে কথাটি এসেছে 
যে, ‘আমি তাঁর নিকট দৌড়ে যাই’, এর দ্বারা উদ্দেশ্য হলো, যে ব্যক্তি 
আল্লাহ তা'আলার নৈকট্য অর্জনের জন্য কাজ করে যায় এবং শরীর ও 


203 


অন্তর উভয়টা নিয়ে আল্লাহর পানে ধাবিত হয়, তাকে আল্লাহ তা'আলা 
অতিদ্রুত গ্রহণ করে নেন। আর আল্লাহ তা'আলা আমলকারীকে যে 
প্রতিদান দেন তা আমলকারীর আমলের চেয়েও অধিক পরিপূর্ণ । তারা 
তাদের এ বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন যে, আল্লাহ তা'আলা হাদীসে 
কুদসীতে বলেছেন, ‘যে আমার কাছে হেঁটে আসে’ । আর এটা জ্ঞাত বিষয় 
যে, আল্লাহ তা'আলার নৈকট্য অর্জনকারী, আল্লাহ তা'আলার কাছে পৌঁছতে 
আগ্রহী ব্যক্তি কেবলমাত্র হাঁটার মাধ্যমে আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন 
করে না, বরং কখনো হাঁটার মাধ্যমে, যেমন সালাতের উদ্দেশে মসজিদের 
দিকে হেঁটে যাওয়া, হজ পালনের উদ্দেশে হেঁটে যাওয়া, আল্লাহর পথে 
জিহাদের উদ্দেশে হেঁটে যাওয়া ইত্যাদি। আবার কখনো রুকু-সিজদা 
ইত্যাদির মাধ্যমে আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন করে থাকে, যেমন 
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘নিশ্চয় 
বান্দা আল্লাহ তা'আলার অতি নিকটবর্তী থাকে তখন যখন সে সিজদারত 
থাকে ।'** বরং বান্দা বিছানায় শুয়ে থেকেও আল্লাহর নৈকট্য অর্জন করতে 
পারে। যেমন আল্লাহ তাআলা বলেছেন: 


[av idle JN (tess 5 S55 C5 HSS dll 


* _ মুসলিম, সালাত অধ্যায়, অনুচ্ছেদ : রুকু ও সিজদায় যা বলা হবে, হাদীস 


নং ৪৮২ 
204 


যারা আল্লাহহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত 
হয়ে ৷ (সূরা আলে ইমরান: ৩: ১৯১) 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইনকে বলেছেন: 


JS Ces d OB dacs phxs J Ub sl Jol 


তুমি দাঁড়িয়ে সালাত পড়, যদি না পার তাহলে বসে, 
আর যদি না পার তাহরে কাত হয়ে ।*' 


উক্ত ব্যাখ্যার প্রবক্তাগণ বলেন: যদি বিষয়টি এ রকমই হয়, তাহলে 
হাদীসটির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা বান্দার আমলের যে বিনিময় দেন 
তা বৰ্ণনা করা। আর যে ব্যক্তি একনিষ্ঠ হয়ে আল্লাহর প্রতি ধাবিত হবে, 
সে যদি ধীরগামীও হয় তবুও আল্লাহ তা'আলা তাকে তার আমলের চেয়েও 
উত্তম ও পূর্ণাঙ্গ প্রতিদান দেবেন । আর এটাই হলো হাদীসটির বাহ্যিক অর্থ 
যার অনন্য বক্তব্য থেকে শরঈ ইঙ্গিত অনুযায়ী বুঝা যাচ্ছে। 


* _ বুখারী, জুমআ অধ্যায়, অনুচ্ছেদ : যদি বসে নামাজ পড়তে না পাড়ে তবে 


কাত হয়ে, হাদীস নং ১১১৭ 
205 


যদি অনন্য বক্তব্য থেকে শরঈ ইঙ্গিত অনুযায়ী এ অর্থ বুঝা যায় তবে তা 
বাহ্যিক অর্থ থেকে দূরে যাওয়া হবে না, আহলে তা‘তীলদের তাবিলের 
মতোও তাবিল করা হবে না, অতএব তা আহলে সুন্নতের বিরুদ্ধে দলিল 
হিসেবে দাঁড়াবে না। 


উল্লিখিত অভিমত ব্যক্তকারী যা বললেন, তা ফেলে দেওয়ার মতো না। 
তবে প্রথম কথাটি অধিক পরিষ্কার, ক্রটিমুক্ত এবং সালাফদের মাযহাবের 
অধিক উপযোগী । 


শরঈ ইঙ্গিতের যে কথাটি বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তা'আলার নৈকট্য 
অর্জন শুধু হাঁটার সঙ্গেই বিশিষ্ট নয়, বরং বলা হবে যে হাদীসটি একটি 
উদাহরণতুল্য। কোনটি ইবাদত এবং কোনটি ইবাদত নয়, তা নির্দিষ্ট করার 
জন্য হাদীসটি উল্লিখিত হয়নি। অতএব হাদীসটির অর্থ হবে; যে ব্যক্তি 
আমার কাছে এমন ইবাদতের ক্ষেত্রে হেঁটে আসল যাতে হাঁটার প্রয়োজন 
পড়ে, যেমন জামাতের সঙ্গে সালাত আদায়ের জন্য মসজিদের যাওয়ার 
প্রয়োজনে হাঁটতে হয়, অথবা এমন ইবাদত যা মূলত হেঁটেই সম্পন্ন করতে 
হয়, যেমন তাওয়াফ এবং সাঈ। 


আল্লাহ তা'আলাই সর্বোত্তম জ্ঞানী । 


206 


ত্রয়োদশ উদাহরণ 
আল্লাহ তাআলা বলেন: 


[VA OO SS 


তারা কি দেখেনি, আমার হাতের কৃত বস্তুসমূহের মধ্যে আমি 
তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। (সুরা ইয়াসীন: ৩৬: 
৭১) 


আমরা এ আয়াতের উত্তর দেব প্রথমে জিজ্ঞাসা করে যে, এ আয়াতের 
প্রকাশ্য ও প্রকৃত অর্থ কি? প্রকাশ্য ও প্রকৃত অর্থ নির্ধারিত হওয়ার পরেই 
তো এটা বলা শুদ্ধ হতে পারে যে তা প্রকাশ্য ও প্রকৃত অর্থ থেকে সরিয়ে 
নেওয়া হয়েছে। 


এটা কি বলা হবে যে এ আয়াতের বাহ্যিক ও প্রকৃত অর্থ এই যে, আল্লাহ 
তা'আলা চতুষ্পদ জন্তু তাঁর নিজ হাতে সৃষ্টি করেছেন ঠিক সেভাবে যেভাবে 
তিনি আদম আ. কে সৃষ্টি করেছেন? 


না কি বলা হবে যে, এ আয়াতের বাহ্যিক অর্থ এই যে, আল্লাহ তাআলা 
চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন ঠিক সেভাবে যেভাবে তিনি অন্যান্য সৃষ্টিবস্তুকে 


207 


সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি তার হাত দিয়ে তা সরাসরি সৃষ্টি করেননি, 
বরং হাতকে এখানে কর্মের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে এটা বুঝানোর জন্য 
যে হাতের যিনি মালিক তিনিই তা সৃষ্টি করেছেন। আর এটা আরবী ভাষায় 
একটি স্বীকৃত একটি বিষয় 


প্রথম কথাটি আয়াতের বাহ্যিক ও প্রকৃত অর্থ হতে পারে না দু’ কারণে: 


প্রথমত: আরবী ভাষার দাবি অনুযায়ী প্রথম কথাটি আয়াতের শব্দমালার 
দাবি হতে পারে না। আপনি যদি নিম্নবর্ণিত কয়েকটি আয়াত অনুধাবন 
করে দেখেন তবে বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে যাবে: 


আল্লাহ তাআলা বলেন: 


LAINE © AS EA Lom ELS US na BLS 


[+ 


আর তোমাদের প্রতি যে মুসীবত আপতিত হয়, তা 
তোমাদের কৃতকর্মেরই ফল । আর অনেক কিছুই তিনি 
ক্ষমা করে দেন। (আশ্শুরা: ৪২: ৩০) 


sl eal ELS SE dG HS ID GE 3 
[Nr © S433 AE SA os dis 


208 


মানুষের হাতের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে 
ফাসাদ প্রকাশ পায় । যার ফলে আল্লাহ তাদের কতিপয় 
ফিরে আসে। (সুরা আররজ্ম: ৩০: 8৪১) 


[AS sols J] Cs SAILS} 


এ হল তোমাদের হাত যা আগাম পেশ করেছে। (সূরা 
আলে ইমরান: ৩: ১৮২) 


এসব আয়াতে মানুষের হাত যা উপার্জন করেছে বা হাত যা আগাম পেশ 
করেছে দ্বারা স্বয়ং মানুষ যা উপার্জন করেছে বা আগাম পেশ করেছে 
বুঝানো হয়েছে। হোক তা হাত দ্বারা অথবা অন্যভাবে । এর বিপরীতে যদি 
বলা হয় যে, এ কাজটি আমি আমার দু'হাত ব্যবহার করে করেছি, তাহলে 
এর অর্থ হবে কেবল ওই কাজ যা হাত ব্যবহার করে করা হয়েছে। যেমন 
আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণীতে: 


AN se eS Sk BE Fadl ST SEs Sl I) 


[YA 


সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব 


লিখে তারপর বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকে’, যাতে 
209 


তা তুচ্ছ মূল্যে বিক্ৰি করতে পারে। (সূরা আল 
বাকারা: ২: ৭5) 


এখানে ‘নিজ হাতে কিতাব লিখে’ দ্বারা সরাসরি হাত ব্যবহার করে কিতাব 
লিখাকে বুঝানো হয়েছে। 


দ্বিতীয়ত: এখানে যদি উদ্দেশ্য এটাই হত যে, আল্লাহ তা'আলা সরাসরি 
তাঁর হাত দ্বারাই চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, তাহলে বাক্যটি এমন হতো : 
Lil ১৯১ ০৫] 315, (অৰ্থাৎ আমি তাদের জন্য সৃষ্টি করেছি আমার হাত 
দ্বারা চতুষ্পদ জন্তু) যেমন আল্লাহ তা'আলা আদম আ. এর ব্যাপারে 
বলেছেন: 


Neel LEG ELE IEA DUE SI I 
আল্লাহ বললেন, ‘হে ইবলীস, আমার দু'হাতে আমি 


যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে 
তোমাকে বাধা দিল? (সুর! সাদ: ৩৮: ৭৫) 


কারণ আল কুরআন অস্পষ্ট নয় বরং সুষ্পষ্ট বর্ণনা নিয়ে অবতীর্ণ হয়েছে। 
ইরশাদ হয়েছে: 


[AS if {pH Es ASN AE UG 


210 


বিষয়ের স্পষ্ট বর্ণনাস্বরূপ । (সুরা আন্-নাহল: ১৬: ৮০৯) 


অতএব এ আলোচনার দ্বারা প্রথম কথাটির বাতুলতা প্রকাশিত হয়ে গেল, 
দ্বিতীয় কথাটি যে সঠিক তা প্রমাণিত হয়ে যায় । আর তা হলো: আলেচ্য 
আয়াতের বাহ্যিক অর্থ হলো, আল্লাহ তা'আলা চতুষ্পদ জন্তুকে ঠিক 
সেভাবেই সৃষ্টি করেছেন যেভাবে তিনি সৃষ্টি করেছেন অন্য মাখলুকাতকে । 
অর্থাৎ তিনি তাঁর হাত দিয়ে সরাসরি সৃষ্টি করেননি তবে কর্মকে হাতের 
সঙ্গে সম্পৃক্ত করা কর্মকে সত্তার সঙ্গে সম্পৃক্ত করার মতোই । অতএব 
আল্লাহ তা'আলার বাণী, ‘আমার হাতের কৃত বস্তুসমূহের মধ্যে আমি তাদের 
জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি’ এর অর্থ ‘আমার সৃষ্ট বস্তুসমূহের মধ্যে 
আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি’। আরবী ভাষার ব্যবহাররীতি 
এটাই দাবি করে। তবে যদি আরবী ভাষায় ৯ (হাত) শব্দের পূর্বে ও 
অব্যয় থাকে তবে সে সময় সরাসরি হাতই অর্থ হয়ে থাকে। এই 
পার্থক্যকে জেনে রাখুন । কারণ, এ সাদৃশ্যময় বিষয়সমূহের মধ্যে থাকা 
পার্থক্য জানা উত্তম ইলমের মধ্যে শামিল । এর দ্বারা অনেক প্রশ্ন সমাধান 
হয়ে যায়। 


চতুর্দশ উদাহরণ 


211 


আল্লাহ তা'আলার বাণী: 
[NC (cel SH HIM SAS BDL 2 YL 


শুধু আল্লাহরই কাছে বাই‘আত গ্রহণ করে; আল্লাহর 
হাত তাদের হাতের উপর ৷ (সুরা আলা ফাতহ্‌: ৪৮: 
50) 


ডউুত্তর: 


এর উত্তরে বলা হবে যে, এ আয়াতটি দুটি বাক্য শামিল করে আছে । প্রথম 
বাক্যটি হলো: 


[NM SAG BALE YL 


শুধু আল্লাহরই কাছে বাই‘আত গ্রহণ করে ৷ (সুরা আল 
ফাতহ:৪৮ ১০) 


সালাফ অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামাআাত আয়াতটিকে বাহ্যিক ও 
প্রকৃত অর্থেই নিয়েছেন। অর্থাৎ সাহাবীগণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লামের কাছেই সরাসরি বাইআত গ্রহন করেছিলেন। এ কথাটি 
212 


নিম্নোক্ত আয়াতেও স্পষ্ট; 
[A EAA EE BANGS Geil 6 HT S55 Sle } 


অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন, যখন 
করেছিল (সূরা আল ফাতহ্‌: ৪৮: ১৮) 


[\- চো] ৰহা ১৯৬ ) 


তারা শুধু আল্লাহরই কাছে বাই‘আত গ্রহণ করে। (সুরা 
আল ফাতত্‌: ৪৮: ১৮) 


আল্লাহ তা'আলার এ কথা থেকে কেউ এটা বুঝে না যে, সাহাবীগণ 
সরাসরি আল্লাহর কাছেই বাই'আত গ্রহণ করেছিলেন কেউ এটা বলবে না 
যে সরাসরি আল্লাহর কাছে বাই‘আত গ্রহণ করাই এ আয়াতের বাহ্যিক ও 
প্রকাশ্য অর্থ, কেননা এরূপ হলে তা আয়াতের প্রথমাংশ ও বাস্তবতার সঙ্গে 
সাংঘর্ষিক হয়ে যাবে। কেননা আল্লাহ তা'আলা আয়াতের প্রথম অংশে এটা 
স্পষ্ট করেছেন যে, সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
হাতেই সরাসরি বাই‘আত গ্রহণ করেছিলেন। 


213 


বাই'আত গ্রহণ করা এ জন্যে বলেছেন যে, রাসূল হলেন আল্লাহ্‌ 
তা'আলারই রাসূল যার হাতে সাহাবীগণ আল্লাহর পথে জিহাদের জন্য 
বাই'আত গ্রহণ করেছিলেন। আর রাসূলকে যিনি পাঠিয়েছেন তাঁর পথে 
জিহাদ করার উদ্দেশে রাসূলের কাছে বাই'আত গ্রহণ করা প্রকারান্তরে 
তাঁর কাছেই বাই'আত গ্রহণ করা৷ কেননা তিনি তো তাঁর পক্ষ থেকে বাণী 
পৌঁছে দেওয়ার জন্যই রাসূল ৷ অনুরূপভাবে রাসূলের আনুগত্য করা যিনি 
রাসূলকে পাঠিয়েছেন তারই আনুগত্য করা । কারণ আল্লাহ তা'আলা বলেন: 


[A-LINE HM ESIE TA SS SY 
যে রাসূলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য 
করল । (সুরা আন্‌শিসা: 8: ৮০) 


আর রাসূলের কাছে সাহাবীগণের বাই‘আতকে আল্লাহর কাছে বাই'আত 
বলার মধ্যে নিহিত আছে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত 
আযমতকে বাড়িয়ে দেওয়া এবং বাই‘আতকারীদের শানকে বাড়িয়ে 
দেওয়া । এ বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট এবং কারও কাছেই গোপন নয় । 


দ্বিতীয় বাক্য: 


214 


[es SB HT Ly 
আল্লাহর হাত তাদের হাতের উপর ৷ (সূরা আল ফাতহ: ৪৮: ১০) 


এ বাক্যটিও বাহ্যিক ও প্রকৃত অর্থেই; কেননা আল্লাহ তা'আলার হাত 
বাই'আতকারীদের হাতের উপর; হাত হলো আল্লাহ তা'আলার একটি 
সিফাত আর আল্লাহ হলেন আরশের ওপর। অতএব তাঁর হাত 
বাই'আতকারীদের হাতের ওপরে এটাই হলো উক্ত বাক্যের বাহ্যিক ও 
প্রকৃত অর্থ । আর এতে আছে এ কথার তাগিদ যে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে বাই‘আত করা আল্লাহর কাছেই বাই‘আত করা। এর 
দ্বারা এটা আবশ্যক হয় না যে আল্লাহ তা'আলার হাত তাদের হাতের সঙ্গে 
লেগে থাকবে৷ যদি বলা হয় যে ‘আকাশ আমাদের ওপরে’ তাহলে এটা 
বুঝা যাবে না যে আকাশ আমাদের মাথার সঙ্গে লেঘে আছে, আকাশ 
আমাদের থেকে দূরে ও বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও উক্ত বাক্যটি বলা শুদ্ধ ৷ 
অনুরূপভাবে, যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 
বাই‘আত করেছিলেন, আল্লাহর হাত তাদের হাতের ওপরে যদিও আল্লাহ্‌ 
তা'আলা মাখলুক থেকে আলাদা এবং তাদের থেকে উর্ধ্বে । 


‘আল্লাহর হাত তাদের হাতের ওপরে’ এখানে ‘আল্লাহর হাত’-কে নবীর 
হাত বলে বুঝার কোনো সম্ভাবনা নেই । এটা দাবি করার কোনো সুযোগও 


নেই যে এটাই হলো শব্দের বাহ্যিক অর্থ: কেননা আল্লাহ তা'আলা এখানে 
215 


হাত’-কে তাঁর নিজের সঙ্গে সম্পৃক্ত করে উল্লেখ করেছেন এবং তিনি 
বলেছেন যে তাঁর হাত তাদের হাতের ওপরে আর বাই‘আত করার সময় 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত সাহাবীগণের হাতের ওপরে 
ধরতেন আর সাহাবীগণ, যেভাবে মুসাফাহা করা হয় সেভাবে, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে ধরতেন। অতএব রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তাদের হাতের সঙ্গে থাকত, তাদের 
হাতের ওপরে থাকত না। 


হাদীসে কুদসীতে আল্লাহ তা'আলা বলেন: 
(GB bcp dln 


হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি 
আমাকে দেখতে আসনি*। -আল হাদাস । 


হাদীসটি ‘সদাচার, সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার’ অধ্যায়ের আওতাধীন রোগী 


% _ মুসলিম, হাদীস নং ২৫৬৯ । 
216 


দেখার ফজীলত অধ্যায়ে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এ হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


(আল্লাহ তা'আলা কিয়ামতের দিন বলবেন: হে আদম সন্তান, আমি অসুস্থ 
হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে আসনি। সে বলবে: হে আমার রব, 
আমি কীভাবে আপনাকে দেখতে যাব, আপনি তো রাব্বুল আলামীন? তিনি 
বলবেন: তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, কিন্তু 
তুমি তো তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে 
দেখতে যেতে তবে আমাকে তার কাছেই পেতে? হে আদম সন্তান, আমি 
তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। সে 
বলবে, হে আমার রব, আমি আপনাকে কীভাবে খাওয়াব, আপনি তো 
সৃষ্টিকুলের রব? তিনি বলবেন, তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা 
তোমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি । তুমি কি 
জানতে না যে, তুমি যদি তাকে খাবার দিতে তবে তা আমার কাছে পেতে? 
তুমি আমাকে পানি পান করতে দাওনি। সে বলল: হে আমার রব, আমি 
আপনাকে কীভাবে পানি পান করাব, আপনি তো রাব্বুল আলামীন? তিনি 


কিন্তু তুমি তাকে পানি পান করাওনি, তুমি যদি তাকে পানি পান করাতে 
217 


তবে তা আমার কাছে পেতে?) 
উত্তর: 


এর উত্তর হলো, সালাফগণ নিজেদের খেয়ালখুশি মোতাবেক হাদীসটির 
অর্থে বিকৃতি সাধন না করেই হাদীসটিকে গ্রহণ করেছেন। সালাফগণ এ 
হাদীসটির ঠিক সে ব্যাখ্যাই দিয়েছেন যে ব্যাখ্যা হাদীসটির যিনি বক্তা তিনি 
দিয়েছেন। অতএব, ‘আমি অসুস্থ হয়েছিলাম’, ‘তোমার কাছে খাবার 
কথাগুলোর ব্যাখ্যা আল্লাহ তা'আলা নিজেই দিয়েছেন । তিনি বলেছেন যে, 
‘তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল’, ‘যে, আমার 
কাছে পানি পান করতে চেয়েছিল’ অর্থাৎ বিষয়টি খুবই স্পষ্ট যে, এখানে 
উদ্দেশ্য হলো- আল্লাহ তা'আলার বান্দাদের মধ্যে কোনো বান্দার অসুস্থ হয়ে 
পড়া, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কোনো বান্দার খাবার চাওয়া, 
আল্লাহ তা'আলার বান্দাদের মধ্যে কোনো বান্দার পানি পান করতে চাওয়া। 
আর এ ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি খোদ ওই সত্তা যিনি এ কথাগুলো 
বলেছেন এবং আল্লাহ তা'আলা তাঁর উদ্দেশ্য সম্পর্কে সম্যক জ্ঞাত । 
অতএব আমরা যদি এখানে অসুস্থ হওয়া, খাবার চাওয়া, পানি পান করতে 
চাওয়া- যা আল্লাহর দিকে নিসবত করে উল্লেখ করা হয়েছে- তার ব্যাখ্যায় 


218 


যদি বলি যে, এখানে মূলত, বান্দার অসুস্থতা, খাবার চাওয়া ও পানি পান 
করতে চাওয়াকে বুঝানো হয়েছে, তবে এতে বাণীর যে বাহ্যিক অর্থ তা 
থেকে সরে যাওয়া হবে না; কারণ যিনি এ বাণীগুলো বলেছেন, তিনি নিজে 
এসবের ব্যাখ্যা এভাবেই দিয়েছেন । যেমন নাকি তিনি শুরুতেই কথাগুলো 
এভাবেই বলেছেন। হ্যাঁ, আল্লাহ তা'আলা নিজের দিকে সম্পৃক্ত করে 
বিষয়গুলো উল্লেখ করেছেন মানুষকে আগ্রাহাম্বিত ও উৎসাহিত করার 
উদ্দেশে । যেমন আল্লাহ তা'আলা এক আয়াতে বলেন: 


IEESERDE EOESESEL SE) 
কে আছে, যে অল্লাহকে ঝণ দেবে? (সুরা আল বাকারা: ২: ২৪৫) 


অতএব উক্ত হাদীসটি তাবিলপন্থীদের বিরুদ্ধে একটি বড় প্রমাণ; কেননা 
তাবিলপন্থীরা আল্লাহ তা'আলার সিফাত সংবলিত বক্তব্যগুলোকে, কুরআন- 
সুন্নাহর কোনো প্রমাণ ব্যতীতই, বাহ্যিক অর্থ থেকে সরিয়ে নেয়। তারা 
কিছু অমূলক যুক্তি দাঁড় করিয়ে তাহরীফ তথা অর্থবিকৃতির আশ্রয় নেয়। 
কেননা সেসব বক্তব্যের উদ্দেশ্য বাহ্যিকভাবে যা বুঝা যায় তা না হয়ে যদি 
অন্যকোনো উদ্দেশ্য হতো - অর্থাৎ তারা যেভাবে দাবি করে সেভাবে হতো- 
তাহলে নিশ্চয় আল্লাহ তা‘আলা অথবা তাঁর রাসূল তা বর্ণনা করতেন । যদি 
সেসব বক্তব্যের বাহ্যিক অর্থ আল্লাহ্‌র ক্ষেত্রে নিষিদ্ধ হতো - যেমন তারা 


ধারণা করেছে -তবে নিশ্চয় আল্লাহ তা'আলা এবং তার রাসূল তা বর্ণনা 
219 


করতেন যেভাবে উক্ত হাদীসে বর্ণনা করেছেন। যদি এসব বক্তব্যের 
বাহ্যিক অর্থ আল্লাহর জন্য উপযোগীভাবে নেওয়া আল্লাহর ক্ষেত্রে নিষিদ্ধ 
হতো, তাহলে বলতে হবে যে, কুরআন ও সুন্নাহয় আল্লাহ তা'আলা এমন 
সব অগণিত গুণে নিজেকে গুনান্বিত করেছেন যা তাঁর ক্ষেত্রে নিষিদ্ধ । আর 
এটি কখনো সম্ভব হতে পারে না। 


উল্লিখিত উদাহরণগুলোর মাধ্যমেই আমার বক্তব্য শেষ করতে চাই এ 
আশায় যে তা অন্যান্য ক্ষেত্রে পথনির্দেশিকার কাজ করবে৷ অন্যথায়, 
এক্ষেত্রে আহলে সুন্নত ওয়াল জামাআতের নীতি সুস্পষ্ট । অর্থাৎ সিফাত- 
বিষয়ক আয়াত ও হাদীসসমূহকে তার বাহ্যিক অর্থেই বহন করা, কোনো 
বিকৃতিসাধন, বাতিলকরণ, ধরনধারণ নির্ণয়করণ এবং উদাহরণ নির্ণয়করণ 
ব্যতীতই ৷ 


সিফাত-বিষয়ক বক্তব্য সংক্রান্ত নীতিমালাসমূহে এ বিষয়ে বিস্তারিত 
আলোচনা হয়েছে। সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যিনি সৃষ্টিকুলের 
রব। 


220 


পঞ্চম অধায় 


উপসংহার 


যদি কোনে প্রশ্নকারী এ প্রশ্ন করে যে: তাবিলপন্থীদের মাযহাব যে বাতিল 
তা আমরা সিফাত অধ্যায়ে বুঝতে পেরেছি। আর এটা জানা যে আশ'আরী 
সম্প্রদায় তাবিলপন্থীাদের অন্তর্ভুক্ত। তাহলে কি আশ‘আরীদের মাযহাব 
বাতিল? অথচ বলা হয়ে থাকে যে, মুসলিমদের মধ্যে শতকরা পঁচানব্বই 
জনই আশ'আরী। 


যেখানে ইমাম আবুল হাসান আল-আশ'আরী, আশ'‘আরীদের অনুসরণীয় 
মাযহাব কি করে বাতিল হতে পারে, যেখানে তাদের মধ্যে অমুক অমুক 
মুসলিমদের ইমামগণ ও সাধারণ মুসলিমদের জন্য কল্যাণপ্রত্যাশী ছিলেন? 


প্রথম প্রশ্নের উত্তরে বলব যে, অন্যান্য মুসলিম সম্প্রদায়ের তুলনায় 
আশ'আরীদের সংখ্যা এত বিশাল হবে এটি এমন একটি দাবি যা প্রমাণ 
করার জন্য সূক্ষ পরিসংখ্যান প্রয়োজন । 

যদি আমরা মেনেও নিই যে আশ'আরীদের সংখ্যা উল্লিখিত পরিমাণেই 


221 


আছে, অথবা তার চেয়েও বেশি, তবু আমরা বলতে পারি না যে তারা ভুল 
থেকে মুক্ত । কারণ যা ভুলমুক্ত তা হলো মুসলিমদের ইজমা, সংখ্যায় 
অধিক হলেই ভুলমুক্ত হবে, তা জরুরি নয়। আর মুসলিমগণ প্রাচীনকালে 
যে বিষয়ে ইজমা করেছেন তা তাবিলপন্থীদের বিপরীত । সালাফে সালেহীন 
যারা এই উম্মতের পুরোভাগে ছিলেন - যেমন সাহাবায়ে কেরাম, তাবে'ঈন 
এবং তৎপরবর্তী হিদায়েতের দিশারি ইমামগণ তারা সকলেই এ ব্যাপারে 
এক্যমত্য পোষণ করেছেন যে, আল্লাহ তা'আলা তাঁর নিজের জন্য যে নাম 
ও সিফাতসমূহ সাব্যস্ত করেছেন, অথবা আল্লাহ তা'আলার জন্য তাঁর রাসূল 
যেসব নাম ও সিফাতসমূহ সাব্যস্ত করেছেন, তা আল্লাহর জন্য সাব্যস্ত করা 
হবে। আর এ সংক্রান্ত মূলবক্তব্যকে আল্লাহর জন্য উপযোগীভাবে তার 
বাহ্যিক অর্থেই নেওয়া হবে, কোনো বিকৃতিসাধন, বাতিলকরণ, ধরন-ধারণ 
নির্ধারণকরণ ও উদাহরণ নির্ণয়করণ ব্যতীতই। 


আর তারা হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 
অনুযায়ী, উত্তম যুগের মানুষ । তাদের একমত্য আবশ্যিকভাবে মান্য প্রমাণ । 
বিষয়ক মূলবক্তব্যে আলোচনাকালে চতুর্থ নম্বর মূলনীতিতে তাদের ইজমার 
বিষয়টি উল্লিখিত হয়েছে। 


ইমাম আবুল হাসান আশ‘আরী এবং অন্যান্য ইমামগণ নিজেদেরকে 


222 


ভুলক্ৰটির উর্ধ্বে মনে করতেন না। বরং তারা তো দ্বীনের ইমাম বনার 
মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন নিজেদের কদর যথার্থরূপে বুঝা 
এবং নিজেদেরকে যথার্থ স্থানে রাখতে পারার কারণেই । তাদের অন্তরে 
ছিল আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের তা‘যীম ৷ যার কারণেই তারা 
ইমাম হওয়ার যোগ্য হয়েছিলেন। ইরশাদ হয়েছে; 


4 42 1 ies LUE ht Sea EE S32 lees 
NO 553 EG BE LS EAL Si Le LS } 


[Nt 


আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা করেছিলাম, 
তারা আমার আদেশানুযায়ী সৎপথ প্রদর্শন করত, 
যখন তারা ধৈর্যধারণ করেছিল। আর তারা আমার 


আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। (সুরা 
আস্দাজদাহ: ৩২: ২৪) 


আল্লাহ তা'আলা ইব্রাহীম আ. সম্পর্কে বলেন; 


© SSA 52 LY IS US BELL 7 5L 
MM O sted bia DUS ETL NG 


LYNN 


223 


নিশ্চয় ইব্রাহীম ছিলেন এক উম্মত."*, আল্লাহর একান্ত 
অনুগত ও একনিষ্ঠ । তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত 
ছিলেন না । সে ছিল তার নিয়ামতের শুকরকারী ৷ তিনি 
তাকে বাছাই করেছেন এবং তাকে সঠিক পথে 
পরিচালিত করেছেন। (সূরা আন-নাহল: ১৬: ১২০- 
5২১) 


আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরবর্তীযুগে যারা এসেছে এবং 
ইমাম আশ'আরীকে যথার্থরূপে অনুসরণ করেনি; কারণ ইমাম আশ'আরীর 
আকীদা তিনটি পর্যায় দিয়ে অতিক্রম করেছে। 


প্রথম পর্যায়: মুতাযিলা মতবাদ পর্যায়: অর্থাৎ ইমাম আশ'আরী চল্লিশ বছর 
পর্যন্ত মুতাযিলা সম্প্রদায়ের মতবাদ পোষণ করে চলেছেন। এ সময় তিনি 
মুতাযিলা মতবাদের পক্ষে অন্যদের সঙ্গে বিতর্ক করেছেন। এরপর তিনি 
মুতাযিলা মতবাদ থেকে ফিরে আসেন এবং মুতাষিলাদের গোমরাহ বলে 


৯ তিনি উম্মত বা জাতি ছিলেন, এই অর্থে যে, একটি জাতির মাঝে যে সমস্ত 
গুণাবলি পাওয়া যায়, ব্যক্তি ইব্রাহীমের মাঝেই তা বিদ্যমান ছিল। কারও 


কারও মতে এর অর্থ ‘আদর্শ পুরুষ’ “ইমাম’ বা কল্যাণের শিক্ষক 
224 


আখ্যায়িত করে কঠোরভাবে তাদের যুক্তিতর্ক খণ্ডন করেন ।* 
দ্বিতীয় পর্যায়: মুতাযিলা ও আহলে সুন্নতের মাঝামাঝি পর্যায় । 


এ পর্যায়ে তিনি আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে কুল্লাব এর পদাঙ্ক অনুসরণ 
করে চলেন। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, ‘আশ'আরী এবং 
তার মতো যারা আছেন তারা হলেন সালাফ এবং জাহমিয়াদের মাঝামাঝি 
পৰ্যায়ে অবস্থিত । তারা সালাফদের কাছ থেকে বিশুদ্ধ কথা গ্রহণ করেছেন 
এবং জাহমিয়াদের কাছ থেকে যুক্তিভিত্তিক মতবাদসমূহ গ্রহণ করেছেন, যা 
তাদের কাছে বিশুদ্ধ বলে মনে হতো, কিন্তু আসলে তা ছিল অশুদ্ধ "8 


ইমাম হলেন আহমদ ইবনে হাম্বল রা. । ইমাম আশ'আরী এ কথাটি তার 
সর্বশেষ কিতাব 5;এ। J+ $ 5৬) (আল ইবানাহ ফী উসূলিদ্দিয়ানাহ) তে 
উল্লেখ করেছেন। 


ইমাম আশ‘আরী র. এ কিতাবের ভুমিকায় বলেছেন, ‘নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এক সম্মানিত কিতাব নিয়ে আমাদের কাছে 
এসেছেন। যে কিতাবের আগে-পিছে কোনো বাতুলতা আসে না। যা 


৪° _ শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, খন্ড, ৪, পৃষ্ঠা, ৭২ 


£১ _ মাজমুউল ফাতাওয়া, খন্ড ১৬, পৃ. ৪৭১ 
225 


প্রজ্ঞাময়, সপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ । যে কিতাবে পূর্বের 
সকল ইলম একত্র হয়েছে। যে কিতাব দ্বারা দ্বীন ও অবশ্য পালনীয় 
বিধানসমূহ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আর তা আল্লাহ্‌ তা'আলার সরল 
পথ৷ শক্ত রজ্জু। যে এ কিতাবকে আঁকড়ে ধরবে সে নাজাত পাবে। আর 
যে তার বিপক্ষে যাবে সে পথভ্রষ্ট ও গোমরাহ হয়ে যাবে, অজ্ঞতায় 
নিপতিত হবে। আর আল্লাহ তা'আলা তার এ কিতাবে রাসূলের সুন্নত 
আঁকড়ে ধরার প্রতি উৎসাহ দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন: 


[Vi 221 (EG BE LEE UGS IIS UG} 


রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে 
সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও । (সুরা 
আল হাশর ৫৯; 9) 


ইমাম আশ'আরী র. তাঁর ভূমিকায় আরো বলেছেন যে, ‘আল্লাহ তা'আলা 
মানুষকে তাঁর রাসূলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন। যেমন নির্দেশ 
অনুযায়ী আমল করার নির্দেশ দিয়েছেন। তবে যারা ভাগ্যহারা, শয়তান 
যাদের ওপর চড়াও হয়েছে, তারা আল্লাহর নবীর সুন্নতকে পেছনে ছুড়ে 
মেরেছে, পরিত্যাগ করেছে। তারা তাদের কিছু পূর্বসূরির প্রতি ধাবিত 


226 


দ্বীনকে তারা নিজেদের দ্বীন হিসেবে গ্রহণ করেছে এবং তারা রাসূলের 
সুন্নতকে বাতিল করে দিয়েছে, তারা তা প্রত্যাখ্যান করেছে এবং অস্বীকার 
করেছে । তারা আল্লাহর ওপর মিথ্যা রটনা করতে গিয়েই এরূপ করেছে। 
অতএব কুরআনের ভাষায় (তারা পথভ্রষ্ট হয়েছে এবং হিদায়েতপ্রাপ্তদের 
অন্তৰ্ভুক্ত ছিল না৷) (সুরা আন-আনআম: ৬: ১৪০) 


এরপর ইমাম আশ'আরী র. বিদআতপন্থীাদের একটি নীতির কথা উল্লেখ 
করেন এবং তা বাতিল বলে ইঙ্গিত করেন৷ তারপর তিনি বলেন: 


‘যদি কেউ আমাকে এ প্রশ্ন করে বলে যে, আপনি তো মুতাযিলা, 
জাহমিয়াহ, হারুরিয়া, রাফেযা, মুরজিয়াহ- এদের সকলের কথাকে 
অস্বীকার করলেন । তাহলে আপনার নিজস্ব বক্তব্য এবং আপনি যে মতাদর্শ 
বহন করেন সে ব্যাপারে কি আমাদের বলবেন? 


এ জাতীয় প্রশ্নকারীর উত্তর দিয়ে তিনি বলেন, ‘আমরা যে কথা বলি এবং 
মতাদর্শ বহন করি তা হলো - আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে 
কেরাম, তাবেঈন, হাদীসের ইমামগণ যা বলেছেন তা মজবুতভাবে আঁকড়ে 
ধরা। আমরা এগুলোকে শক্তভাবে ধরে থাকি । আর আবু আবদুল্লাহ 


তার দরজা বুলন্দ করুন, তাকে অঢেল প্রতিদানে ভূষিত করুন- যা 
227 


বলতেন আমরাও তা বলি । আর যারা তার বিপরীতে যায় আমরা তাদের 
এড়িয়ে চলি; কেননা তিনি একজন মর্যাদাবান ইমাম ও পূর্ণাঙ্গ নেতা ” 


এরপর তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল র. এর মাধ্যমে যে সত্য 
প্রকাশিত হয়েছে তার জন্য তার প্রশংসা করেন এবং সিফাতসমূহ আল্লাহর 
জন্য সাব্যস্ত হওয়া, তাকদীর সম্পর্কে কিছু মাসআলা, শাফাআত এবং কিছু 
ওহীনির্ভর বিষয়ের কথা উল্লেখ করেন এবং তিনি তা ওহী ও যুক্তির 
মাধ্যমে প্রমাণিত করেন। 


পরবর্তী যুগে যারা এসেছে এবং ইমাম আশ'আরীর অনুসারী বলে দাবি 
করেছে তারা তার আকীদাগত জীবনের দ্বিতীয় পর্যায়ের কথাগুলো নিয়েছে 
এবং সকল সিফাতের ক্ষেত্রে তাবীলের পথ বেছে নিয়েছে। তারা কেবল 
সাতটি সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করেছে যা নিম্নোক্ত কবিতায় সন্নিবিষ্ট: 
=~ AIS, 5১! EE PDS 2s — > 
ral 
অর্থাৎ চিরঞ্জীব, সর্বজ্ঞ, সর্বক্ষমতাবান, কথা, ইচ্ছা, শ্রবণ ও দর্শন। 


এ সিফাতগুলো সাব্যস্ত করার ধরণ কি হবে সে ব্যাপারেও আহলে সুন্নত ও 
228 


তাদের মধ্যে মতপার্থক্য আছে। 


আশ'আরিয়া সম্প্রদায় সম্পর্কে যা বলা হয়েছে তা উল্লেখ করে ইমাম 
ইবনে তাইমিয়া র. বলেন: ‘যারা আশ'আরিয়াদের সমালোচনা করেছেন 
তাদের উদ্দেশ্য হলো ওইসব আশ'আরী যারা আল্লাহ তা'আলার ওইসব 
সিফাতসমূহকে নাকচ করে দেয় যার সংবাদ কুরআন-সুন্নাহয় এসেছে। 
আর ইমাম আশ'‘আরী তাঁর শেষ জীবনে ‘আল ইবানা’ নামক যে গ্রন্থটি 
লিখেছিলেন সে গ্রন্থের বক্তব্য যারা মেনে নেয় তারা আহলে সুন্নতের মধ্যে 
শামিল" (মাজমুউল ফাতাওয়া খও ৬, পু. ৩৫৯) 


ইমাম ইবনে তাইমিয়া এর পূর্বে পৃষ্ঠা নং ৩১০-এ বলেছেন: ‘আশআরিয়ারা 
হলো তাদের বিপরীত (অর্থাৎ ইমাম আবুল হাসান আল আশ'আরীর প্রকৃত 
অনুসারীদের বিপরীত) । তাদের কথা তা‘তীল (আল্লাহর সিফাত বাতিল 
করে দেওয়া)-কে আবশ্যক করে দেয়। তারা বলে যে, আল্লাহ তা'আলা না 
এ মহাবিশ্বের ভিতরে, না তার বাইরে। তারা বলে যে আল্লাহর সকল 
কথার অর্থ এক । আয়াতুল কুরসী যে অর্থ ব্যক্ত করে, খাণ বিষয়ক 
আয়াতও অভিন্ন অর্থ ব্যক্ত করে। তাওরাত ও ইঞ্জীলও একই অর্থ বহন 
করে। আর এটা স্পষ্ট বাতিল কথা 


ইমাম ইবনুল কাইয়েম তার এক কবিতায় বলেন: 


229 


dled NoSe eh oh del, 
ur 


জেনে রাখুন যে তাদের পথ সিরাতুল মুস্তাকিম থেকে আলাদা 


দুচোখ আছে যার তার কাছে ।২ 


শায়খ মুহাম্মদ আমীন আশশানকিতী তার তাফসীর গ্রন্থ ‘আদওয়াউল 
বায়ান’- এ সূরায়ে আ‘রাফে আল্লাহ তা'আলা কর্তৃক আরশের ওপরে ওঠা 
বিষয়ক আয়াতের ব্যাখ্যায় বলেন, ‘জেনে রাখুন যে, পরবর্তী যুগের অসংখ্য 
মানুষ এই বিষয়ে ভুল করেছে তারা ধারণা করেছে যে, ‘ইস্তিওয়া’ এবং 
‘হাত’ শব্দের বাহ্যিক যে অর্থ তাৎক্ষণিকভাবে মাথায় আসে, তা সৃষ্টিজীবের 
গুণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে হয়। তারা বলেছে যে, ‘এ শব্দদ্বয়কে 
বাহ্যিক অর্থ থেকে সরিয়ে নেওয়া ইজমায়ে উম্মত অনুযায়ী ওয়াজিব 


তিনি বলেছেন, ‘যে ব্যক্তির সামান্য আকল-বুদ্ধি আছে, তার কাছে এ 
কথাটি অত্যন্ত পরিস্কার যে, উল্লিখিত কথার মর্ম হলো, আল্লাহ তাআলা, 
আল কুরআনে, নিজেকে এমনসব গুণে গুণান্বিত করেছেন যার তাৎক্ষণিক 
বাহ্যিক অর্থ আল্লাহর প্রতি কুফরী করা এবং আল্লাহর ব্যাপারে এমন কথা 


£২ _ আন-নুনিয়াহ, হাররাসের ব্যাখ্যাসহ, পৃ. ৩১২ 
230 


বলা হিসেবে সাব্যস্ত হয় যা আল্লাহর ক্ষেত্রে উপযোগী নয়। আর নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ তা'আলা বলেছেন: 


[tt PLETE LS 0 GY SH SIG) 


এবং আমি তোমার প্রতি নাযিল করেছি কুরআন, যাতে 
তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের 
প্রতি নাযিল হয়েছে। (সূরা আন্‌-নাহল: ১৬: 88) 


সেই নবী এ ব্যাপারে একটি অক্ষরও স্পষ্ট করলেন না, অথচ নির্ভরযোগ্য 
আলেমদের ইজমা অনুযায়ী, যে সময় কোনো আয়াতের বক্তব্যকে স্পষ্ট 
করতে হবে সে সময় থেকে স্পষ্টকরণ প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েয নয় । আর তা যদি আকীদার 
ব্যাপারে হয় যার বাহ্যিক অর্থ কুফরী এবং স্পষ্ট গোমরাহী, তবে তৌ স্পষ্ট 
করার গুরুত্ব আরো বেড়ে যায়। কিন্তু নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
স্পষ্ট করলেন না, এমনকি পরিশেষে ওইসব অজ্ঞ লোকদের হস্তক্ষেপের 
প্রয়োজন পড়ে যারা ধারণা করেছে যে, আল্লাহ তা'আলা তাঁর নিজের ওপর 
এমন সিফাত আরোপ করেছেন যার বাহ্যিক অর্থ আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য 
নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টি অব্যক্ত রেখে 
গেলেন যে, এ বাণীগুলোর বাহ্যিক অর্থ কুফরী ও গোমারাহী। এটা 


কিছুতেই হতে পারে না। অতএব তারা যা করেছে তা কেবলই খেয়াল-খুশি 
231 


মুতাবেক করেছে, তারা এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আশ্রয়ে যায়নি । এটা 
এক মিথ্যাচার যা থেকে আল্লাহ তা'আলা পবিত্র । এটা সবচেয়ে বড় 
গোমারাহী এবং আল্লাহ ও তাঁর রাসূলের ওপর চরম মিথ্যাচার ৷ 


যে ব্যক্তির সামান্যতম আকলবুদ্ধি আছে, সে এ ব্যাপারে কোনো সন্দেহ 
করে না যে, প্রত্যেক ওই গুণ যা দ্বারা আল্লাহ তা'আলা নিজেকে গুণান্বিত 
করেছেন, অথবা যা দ্বারা রাসূল তাঁকে গুণান্বিত করেছেন, যে ব্যক্তির 
অন্তরে সামান্য পরিমাণ ঈমানও রয়েছে, এ গুণগুলো শোনামাত্র 
তাৎক্ষণিকভাবে তার মাথায় যে বিষয়টি আসে তা হলো আল্লাহ তা'আলার 
গুণকে মাখলুকের গুণের সাদৃশ্যতা থেকে পবিত্র মনে করে বাহ্যিক 
অর্থটাকে বুঝা ৷ সৃষ্টিকর্তা সৃষ্টবস্তু থেকে সত্তায় ও গুণে সম্পূর্ণ আলাদা, এ 
বিষয়টি কি কেউ অস্বীকার করতে পারে? না, পারে না। যারা সত্যকে 
অমান্য করে তারা ব্যতীত এ বিষয়টিকে কেউ অস্বীকার করতে পারে না। 


আর ওই অজ্ঞ মিথ্যাচারী ব্যক্তি, যে মনে করে যে, সিফাত-বিষয়ক 
আয়াতের বাহ্যিক অর্থ আল্লাহর জন্যে উপযোগী নয়; কেননা তা তার কাছে 
কুফরী ও তাশবীহ (মাখলুকের সঙ্গে সাদৃশ্যকরণ), সে এরূপ কথা এ জন্য 
বলতে পেরেছে যে, তার অন্তর খালেক ও মাখলুকের মধ্যে সাদৃশ্যকরণের 
পঞ্ধিলতায় নাপাক হয়ে আছে। তাই সাদৃশ্যকরণের আপদ তাকে আল্লাহর 
সিফাত অস্বীকার করার দিকে নিয়ে গেছে। আল্লাহর সিফাতের প্রতি ঈমান 


232 


না আনার দিকে নিয়ে গেছে। অথচ আল্লাহ তা'আলা স্বয়ং নিজেকে এসব 
গুণে গুণান্বিত করেছেন । অতএব এই জাহেল প্রথমে নিজে মুশাবিবহ তথা 
সাদৃশ্যকারী হয়েছে, এবং পরবর্তীতে মু'আত্তিল তথা আল্লাহর সিফাত 
বাতিলকারী হয়েছে। অতএব আল্লাহর জন্য যা উপযোগী নয়, এমন কথা 
বলার পাপে সে শুরুতে যেমনি শেষেও তেমনি, জড়িয়ে পড়েছে । যদি তার 
অন্তর যথার্থরূপে আল্লাহ তা'আলাকে চিনতে পারত আল্লাহ তা'আলাকে 
যথার্থরূপে তাণযীম করতে জানত, তাহলে সে তাশবীহ (সাদৃশ্যকরণ) এর 
পঙ্কিলতা থেকে নিজেকে পবিত্র করে নিত সে আল্লাহ তা'আলার গুণবাচক 
বাণীসমূহের বাহ্যিক অর্থকে মাখলুকের সঙ্গে সকল সাদৃশ্যতা থেকে উর্ধ্বে 
বলে বিশ্বাস করত এবং তার অন্তর কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহ্‌ 
তা'আলার সকল সিফাতে কামালের প্রতি ঈমান আনার জন্য প্রস্তুত 
থাকত পাশাপাশি সে আল্লাহর সকল গুণকে মাখলুকের গুণের সঙ্গে 
সাদৃশ্যপূর্ণ ভাবা থেকে পবিত্র থাকত যেমন আল্লাহ তা'আলা বলেছেন: 


DN: O at ed BG FO AES SY 


সৰ্বদ্রষ্টা। (আশশূরা: ৪২: ১১)** 


**_ তাফসীর আদওয়াউল বায়ান, ২/৩১৯ । 
233 


আর ইমাম আবুল হাসান আল আশ'‘আরী র. তার শেষ জীবনে, আহলে 
সুন্নত ও আহলে হাদীসের মাযহাবের ওপর ছিলেন। আর তা হলো আল্লাহ 
তা'আলা তাঁর কিতাবে তাঁর নিজের জন্য যেসব সিফাত সাব্যস্ত করেছেন 
অথবা রাসূলের মাধ্যমে যেসব সিফাত সাব্যস্ত করেছেন, সেসব সিফাতকে 
কোনো বিকৃতি সাধন, বাতিলকরণ, ধরন-ধারণ নির্ধারণকরণ এবং 
উদাহরণ নির্ণয়করণ ব্যতীতই মেনে নেওয়া । আর মানুষের মাযহাব হলো 
সেটা যা সে শেষ জীবনে লালন করে, যদি তার কথা এ ব্যাপারে পরিষ্কার 
থাকে যে, এর বাইরে তার কোনো বক্তব্য নেই, যেমনটি করেছেন আবুল 
হাসান আশ'আরী র.। ‘আল ইবানা' গ্রন্থে থাকা আশ'আরী এর বক্তব্য 
থেকে আমরা এটাই বুঝতে পারি । অতএব পরিপূর্ণরূপে ইমাম আশ'আরী 
র. এর অনুসরণ করতে হলে তিনি তার জীবনের শেষ ভাগে যার ওপর 
ছিলেন তার অনুসরণ করতে হবে। আর তা হলো আহলে সুন্নত ও আহলে 
হাদীসের মাযহাব অনুসরণ করা। কেননা এটাই হলো সঠিক মাযহাব যার 
অনুসরণ ইমাম আবুল হাসান আল আশ'‘আরী র. করেছেন। 


দু‘ভাবে এ প্রশ্নের উত্তর দেওয়া যায়: 


234 


প্রথমত: সত্যকে ব্যক্তি দিয়ে মাপা হয় না, বরং ব্যক্তিকে সত্য দিয়ে মাপা 
হয়। আর এটাই হলো সঠিক মানদণ্ড । যদিও কোনে ব্যক্তির কথা মেনে 
নেওয়ার ক্ষেত্রে তার অবস্থান ও পদমর্যাদার প্রভাব থাকে, সে হিসেবে 
ন্যায়বান ব্যক্তির কথা মেনে নেওয়া হয়, পক্ষান্তরে যে ফাসিক তার কথা 
মেনে নেওয়া হয় না। তবে এটা সর্বাবস্থায় মানদণ্ড হিসেবে খাটে না। 
কেননা মানুষ তো মানুষই ৷ তারা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে অনেক 
সময়ই ব্যর্থ হয়। পরিপূর্ণরূপে বুঝতে তারা কখনো ব্যর্থ হয়। কখনো এমন 
হয় ব্যক্তি খুব ধার্মিক, চরিত্রবান কিন্তু তার জ্ঞান অপূর্ণ, তার বুঝার ক্ষমতা 
দুর্বল । অথবা সে বিশেষ পদ্ধতিতে বড় হয়েছে, অথবা বিশেষ মাযহাবের 
ওপর বড় হয়েছে এবং সে অন্যকোনো মাযহাবকে জানে না। অতঃপর সে 
মনে করে যে, সে যা জানে তার মধ্যেই সত্য সীমিত৷ 


দ্বিতীয়ত 


তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে, সালাফপন্থা আলেমগণ অধিক 
মর্যাদাবান, হিদায়েত ও সত্য পথে অধিক পরিচালিত; কেননা চার 
মাযহাবের চার ইমাম, যাদের মাযহাবকে অনুসরণ করা হয়, তারা 
আশ'আরীপন্থী ছিলেন না। 


235 


আর যদি আপনি চার ইমামকে অতিক্রম করে আরো ওপরে যান তবে 
দেখতে পাবেন যে, তাবে‘ঈগণের কেউই আশ'আরীপন্থা ছিলেন না। 


যদি আপনি আরো ওপরে সাহাবায়ে কেরাম ও খুলাফায়ে রাশেদার যুগে 
যান তবে দেখতে পাবেন তাদের কেউই আল্লাহর নাম ও সিফাতের ক্ষেত্রে 
পরবর্তী যুগের আশ'আরীপন্থীরা যে মতাদর্শ পোষণ করে তা পোষণ 
করতেন না। 


আমরা অস্বীকার করি না যে, আশ'আরীপন্থী কিছু আলেম এমন আছেন 
ইসলামে যাদের অবস্থান খুব সুসংহত ইসলাম প্রতিরক্ষা, আল্লাহর 
উপকার পৌঁছানোর ক্ষেত্রে কাজ করে যাওয়ার বিষয়ে যাদের ভুমিকা 
স্বীকৃত। কিন্তু এর আবশ্যিক দাবি হিসেবে এটা আসে না যে, তারা 
ভুলক্ৰটির উর্ধ্বে এবং তাদের সকল কথাই গ্রহণযোগ্য । পাশাপাশি এটাও 
আবশ্যক নয় যে, তাদের ভুলত্রুটি দেখিয়ে দেওয়া যাবে না এবং সত্যকে 
বয়ান করা যাবে না অথবা মানুষকে সঠিক পথ দেখানো যাবে না। 


আমরা এটাও অস্বীকার করি না যে কিছু আলেমের কাছে সঠিক ধারণা 
অস্পষ্ট থাকার ফলে, সদিচ্ছাবশতই তাদের মতাদর্শ লালন করে যাচ্ছেন। 
তবে কথা হলো, কোনো বক্তব্যকে গ্রহণ করে নেওয়ার জন্য, বক্তার 


সদিচ্ছা থাকাটাই মূল বিষয় নয়। বরং এক্ষেত্রে অন্যতম শর্ত হলো বক্তার 
236 


বক্তব্য শরীয়তসম্মত হওয়া । আর যদি শরীয়তসম্মত না হয় তবে বক্তা 
যেই হোন না কেন, তার বক্তব্য প্রত্যাখ্যান করা ওয়াজিব; কেননা নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন: 


yy 505 pal dale sal Sa ba So 


যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে ব্যাপারে 
আমাদের কোনো নির্দেশ নেই, তবে তা প্রত্যাখ্যাত ।.** 


এরপর যদি বক্তা এমন হন যিনি কল্যাণকামী ও সত্যানুসন্ধানে একান্তিক 
হওয়ার ব্যাপারে প্রসিদ্ধ, তাহলে সে যে সত্যের বিপরীতে কথা বলছে, সে 
ব্যাপারে তাকে অপারগ মনে করা হবে। এর অন্যথা হলে তার অসৎ ইচ্ছা 
এবং সত্যের বিরোধিতার কারণে সে যে ধরনের আচরণের উপযোগী তার 
সঙ্গে সে ধরনের আচরণই করা হবে। 


তাবিলকারীদের বিধান 


যদি কোনো প্রশ্নকারী বলে যে, আপনারা কি তাবিলপন্থীাদের কাফির বা 
ফাসিক বলেন? তাহলে এর উত্তরে বলব যে, কাউকে কাফির বা ফাসিক 


*৪ _ বর্ণনায় বুখারী, কিতাবুল ইতিসাম, অনুচ্ছেদ শিরোনাম : যখন কেউ 


ইজতিহাদ করে; মুসলিম কিতাবুল আকযিয়াহ, হাদীস নং (১৭১৮) 
237 


হুকুম জারি করার আধিকার আমাদের নেই তা বরং আল্লাহ ও তাঁর 
রাসূলের অধিকার । অতএব এ জাতীয় হুকুমের উৎস হলো একমাত্র 
কুরআন-সুন্নাহ । সুতরাং এ ব্যাপারে খুব সতর্কতা এবং চুড়ান্ত পর্যায়ের 
যাচাই বাছাই করতে হবে এবং এমন ব্যক্তিকে কখনো কাফির বা ফাসিক 
বলা যাবে না যার কুফরী বা ফিসক কুরআন অথবা সুন্নাহ দ্বারা সাব্যস্ত 
নয়। 


আর এ ক্ষেত্রে মূলনীতি হলো, যে মুসলিম বাহ্যত আদেল তথা ন্যায়পরায়ণ, 
তার আদালত তথা ন্যায়পরায়ণতা ততক্ষণ পর্যন্ত বিলুপ্ত হবে না যতক্ষণ না 
শরীয়তের কোনো দলিলের দাবি তা বিলুপ্ত করে দেয়। আর যখন 
শরীয়তের কোনো দলিল তার আদালত-সততাকে বিলুপ্ত করে দেবে, তখন 
তাকে কাফির কিংবা ফাসিক বলার ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো যাবে 
না; কাফির কিংবা ফাসিক বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দু‘কারনে 
জরুরি: 


এক. এই হুকুমের ব্যাপারে আল্লাহর ওপর মিথ্যাচারিতা এবং যে ব্যক্তির 
ওপর কুফরী বা ফিসকের হুকুম লাগানো হলো তার ওপরও মিথ্যাচারিতা 


দুই. যে ব্যক্তির ওপর কুফরী ও ফিসকের হুকুম লাগানো হলো সে যদি 
প্রকৃত অর্থে কাফের বা ফাসিক না হয়ে থাকে, তা হলে যে হুকুম লাগাল 
সেই তাতে পতিত হবে। সহীহ মুসলিমে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু 


238 


আনহু থেকে এক বর্ণনায় এসেছে, নবী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 
(Lal 2b 5 2 2S 5 


যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে হুকুম 


লাগায়, তবে এ হুকুমটি তাদের দুজনের মধ্যে 
যেকোনো একজনের প্রতি ফিরে আসবে. 


অন্য এক বর্ণনায় এসেছে: 
tae eax) Yl JE LS IH oN 


সে যা বলেছে ওই ব্যক্তি যদি তার উপযোগী হয় তো 
হলোই, অন্যথায় তা বক্তার প্রতি ফিরে আসবে। 


সহীহ মুসলিমে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে এক বর্ণনায় এসেছে, 
নবী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


J) SUIS als all ae JE 3) ical oss 5 8 


‘5 মুসলিম, হাদীস নং ১১১। 


239 


us > 


যে ব্যক্তি কোনো এক ব্যক্তিকে কাফির বলে ডাকল 
অথবা বলল যে সে আল্লাহর শত্রু, অথচ সে বাস্তবে 
সে রকম নয়, তাহলে তা বুমেরাং হয়ে তার প্রতিই 
ফিরে আসবে ।** 


অতএব একজন মুসলিমকে কাফির বা ফাসিক বলে ডাকার আগে দুটি 
বিষয়ে মনোনিবেশ করতে হবে: 


এক. কুরআন অথবা সুন্নাহয় এ ব্যাপারে নির্দেশনা থাকতে হবে যে এই 
কথাটি বললে বা এই কাজটি করলে অনিবার্যভাবে ব্যক্তি কাফির বা 
ফাসিক হয়ে যায় । 


দুই. সুনির্দিষ্ট ব্যক্তি, যে কুফরীপূর্ণ অথবা ফিসকপূর্ণ কোনো কথা বলেছে বা 
এ জাতীয় কোনো কাজ করেছে, তার ওপর এই হুকুমটি বর্তানো ৷ অর্থাৎ 
কাফির অথবা ফাসিক হওয়ার সকল শর্ত ওই ব্যক্তির মধ্যে উপস্থিত থাকা 
এবং এ হুকুম লাগানোর পথে কোনো বাধা না থাকা । 


** _ বর্ণনায় মুসলিম, কিতাবুল ঈমান, অনুচ্ছেদ : ওইব্যক্তির ঈমানের অবস্থা যে 


তার ভাইকে ‘ হে কাফির’ বলে ডাকল, হাদীস নং (৬১৬০) 
240 


যেসব শর্তসমূহ উপস্থিত থাকতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, 
এ ব্যাপারে ব্যক্তির জ্ঞান থাকা যে, সে যা বলছে বা করছে, তার অনিবার্য 
পরিণতি হলো কাফির বা ফাসিক হয়ে যাওয়া । এর প্রমাণ আল্লাহ্‌ 
তা'আলার বাণী; 


FE ES SHE SSL 5 2 SLT BE 5 
৫০ ই ০০ ৰ - #e fagiz ets. 3A) = 
la BELT LEE 235 IF US G2 

[No sd 


আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত 
প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত 
পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব যেদিকে সে 
ফিরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে। আর 
আবাস হিসেবে তা খুবই মন্দ । (সুরা আনৃ-নিসা: 8: 
350) 


- If £ু টি > Zz Et RET 
ITE SR GS BIS IIS LG AA DE LS ys 
ENE ST DL A BBS LE 0% = BS) 
খু iT থে wT BT hae hs 23 
{OSV IH rH r= Ett a 


[\\7 ১০:4১] 


241 


আর আল্লাহ এমন নন যে, তিনি কোনো সম্প্রদায়কে 
হিদায়াত দানের পর তাদেরকে পথভ্রষ্ট করবেন। 
যতক্ষণ না তাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করবেন, যা 
থেকে তারা সাবধান থাকবে। নিশ্চয় আল্লাহ প্রত্যেক 
বিষয়ে সর্বজ্ঞ। নিশ্চয় আল্লাহ, তাঁর জন্যই 
আসমানসমূহ ও জমিনের রাজত্ব । তিনি জীবন দান 
করেন ও মৃত্যু ঘটান। আর আল্লাহ ছাড়া তোমাদের 
জন্য না আছে কোন অভিভাবক, না আছে কোন 
সাহায্যকারী । (সূরা আত-তাওবাহ: ৯; ১১৫ -১১৬) 


এ কারণেই আলেমগণ বলেছেন: ইসলামের সঙ্গে সম্পর্ক বেশি দিনের নয়, 
এমন কোনো ব্যক্তি যদি ফরজকর্মসমূহ অস্বীকার করে তবে তাকে কাফির 
বলা হবে না যতক্ষণ না তাকে স্পষ্টরূপে বুঝিয়ে দেওয়া হবে। 


আর কাফের বা ফাসিক হিসেবে হুকুম লাগানোর পথে যেসব বাধা থাকে 
তার মধ্যে একটি হলো, অনিচ্ছাকৃতভাবে কারো পক্ষ থেকে কুফরী বা 
ফিসক সংঘটিত হওয়া । আর তা কয়েকভাবে হতে পারে: 


যেমন: কাউকে কুফরী করতে বাধ্য করা হলো, অতঃপর তার অন্তর 
ঈমানে ভরপূর থাকা সত্ত্বেও সে বাধ্য হয়ে কুফরী করল। এমতাবস্থায় 


তাকে কাফির বলে হুকুম দেওয়া হবে না। এর প্রমাণ আল্লাহ তা'আলার 
242 


বাণী: 


BA RE Ll 5 Wad SG be DHE 43} 
Al 53 CLE LEAS BIS All ESE 4 05 6 
[7:2 © Lbe Sie 2; 


যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরী করেছে এবং 
উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা 
আযাব। এঁ ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় (কুফরী 
করতে) অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত । (সূরা 
আন্‌নাহল: ১৬: ১০৬) 


আরেকটি বাধা হলো কারও চিন্তাশক্তি থেমে যাওয়া । এমন হয়ে যাওয়া যে, 
সে কি বলছে বা না বলছে তা অনুভব করতে পারছে না। এটা হতে পারে 
সীমাতীত খুশির আতিশায্যে, অথবা প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত বা ভীত হয়ে 
পড়ার কারণে। 


এর দলিল সহীহ মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর 
বর্ণনায় এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইরশাদ করেছেন; 


243 


(নিশ্চয় আল্লাহ তা'আলা তাঁর বান্দার তাওবায়, যখন সে তাওবা করে তাঁর 
কাছে ফিরে আসে, ওই ব্যক্তির চেয়েও অধিক খুশি হন যে মরুভূমিতে তার 
বাহনের ওপর থাকে, অতঃপর বাহনটি -যার ওপর তার খাদ্যসামগ্রী ও 
পানীয় ছিল - তার হাতছাড়া হয়ে যায় এবং সে তার ব্যাপারে নিরাশ হয়ে 
পড়ে । অতঃপর সে একটি গাছের কাছে আসে এবং এর ছায়ায় শুয়ে পড়ে, 
এ অবস্থায় যে সে তার বাহনটি ফিরে পাওয়ার ক্ষেত্রে একেবারে নিরাশ । 
এরপর সে হঠাৎ করে দেখে যে বাহনটি তার কাছেই দাঁড়ানো । অতঃপর 
সে তার লাগামটি হাতে নেয় এবং সীমাতীত আনন্দে বলে ওঠে: হে 
আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। সে প্রচণ্ড আনন্দের 
কারণে ভুল করে ফেলে ।).** 


লাগানোর ক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো, যে ব্যক্তি সত্যকে পাওয়ার জন্য 
আপ্রাণ চেষ্টা করল এবং সদিচ্ছা বহন করল, কিন্তু সে ভুল করল, তাহলে 
তাকে কাফির বলা হবে না । বরং তার ভুলটিকে ক্ষমা করে দেওয়া হবে। 
তবে যে ব্যক্তির সামনে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে 
এসেছেন, তা স্পষ্ট হয়ে গেল, কিন্তু সে হিদায়েত স্পষ্ট হওয়ার পরও তার 
বিরুদ্ধাচরণ করল এবং মুমিনদের পথ ছাড়া অন্যপথ অনুসরণ করল, 


** _ বর্ণনায় মুসলিম, তাওবা অধ্যায়, হাদীস নং ( ২৭৪৫-২৭৪৭) 
244 


তাহলে সে কাফির । আর যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করল এবং 
সত্যানুসন্ধানে শিথিলতা দেখালো এবং অজ্ঞতাবশত কথা বলল, তাহলে সে 
পাপী, গোনাহগার। এরপর সে হতে পারে ফাসিক অথবা তার পুণ্যের 
সংখ্যা পাপের চেয়ে অধিক 


তিনি আরো বলেন, ‘অবশ্য আমি সব সময়ই সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে 
কাফির, ফাসিক বা গোনাহগার হিসেবে আখ্যায়িত করার ঘোর বিরোধী 
থেকেছি - যারা আমার কাছে বসে তারা আমার এ অবস্থান সম্পর্কে জানে 
-। হ্যাঁ, যদি ওই ব্যক্তির ওপর রিসালতের হুজ্জত** কায়েম হওয়ার 
বিষয়টি জানা থাকে, যার বিপক্ষে গেলে মাত্রা বুঝে ব্যক্তি কখনো কাফির, 
কখনো ফাসিক এবং কখনো গোনাহগার হয়ে যায়, তবে তার কথা 
আলাদা । আর আমি স্বীকার করি যে, আল্লাহ তা'আলা এই উম্মতের 
ভুলক্ৰটি নিশ্চয় ক্ষমা করে দিয়েছেন, হোক তা কথাজাত মাসাইল সংক্রান্ত 
যা ওহীর মাধ্যমে আমরা পেয়েছি, অথবা প্রায়োগিক কোনো মাসাইল 
সংক্রান্ত । আমাদের পূর্বপুরুষগণ এসব মাসাইল বিষয়ে বিতর্ক অব্যাহত 
রেখেছিলেন, কিন্তু তাদের কেউ কাউকে কাফির, ফাসিক বা গোনাহগার 


£” _ মাজমুউল ফাতাওয়া, খন্ড ১২, পৃ. ১৮০ 

£৯ _ রিসালতের হুজ্জত বলতে বুঝায় রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 
আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন তা স্পষ্টর্ূপে কারো কাছে 
পৌঁছে দেয়া । 


245 


বলে আখ্যায়িত করেননি ৷ 


ইমাম ইবনে তাইমিয়াহ র. এ ব্যাপারে কয়েকটি উদাহরণ দিয়ে বলেন: 
‘আমি এটা স্পষ্টভাবে বর্ণনা করতাম যে, এই এই বললে কোনো ব্যক্তি 
কাফির হয়ে যাবে বলে সালাফ ও ইমামগণ যে বক্তব্য দিতেন তাও সত্য 
তবে সাধারণভাবে কাফির বলা এবং সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে কাফির 
বলার মধ্যে পার্থক্য করা অত্যাশ্যক 


তিনি বলেন: ‘তাকফীর তথা কাফির হয়ে যাওয়ার হুকুম লাগানো একটি 
হুশিয়ারি । কারণ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কোনো কথাকে অস্বীকার করল, হতে পারে যে সে নও-মুসলিম (ইসলামের 
সঙ্গে যার সম্পর্ক নতুন) অথবা হতে পারে যে সে দুরবর্তী কোনো 
মরুভূমিতে বড় হয়েছে। এমন ব্যক্তি যদি ইসলামের কোনো কিছু অস্বীকার 
করে, তাহলে তাকে কাফির বলা হবে না যতক্ষণ না তার ওপর হুজ্জত 
কায়েম হবে। এমনও হতে পারে যে, ব্যক্তি যেসব বিষয় অস্বীকার করল 
সেসব বিষয় সংক্রান্ত পবিত্র মূলবক্তব্য সে শোনেনি । অথবা শুনেছে কিন্তু 
তার কাছে তা প্রমাণিত হয়নি। অথবা ওই সব ঢেক্সটের বিপক্ষে তার 
কাছে অন্যকোনো টেক্সট আছে, যার কারণে সে এসব টেক্সটকে তাবিল 
করেছে, যদিও সে এক্ষেত্রে ভুল করেছে। 


* _ মাজমুউল ফাতাওয়া, খন্ড ৩, পৃ. ২২৯ 
246 


আর আমি সব সময়ই বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদীস উল্লেখ 
করতাম যেখানে একব্যক্তি বলেছেন যে; আমি যখন মারা যাব, আমাকে 
তোমরা জ্বালিয়ে দিও এরপর আমাকে পিশে ফেলিও, এরপর আমাকে 
সাগরে ছিটিয়ে দিও । আল্লাহর কসম! আল্লাহ যদি আমাকে ধরতে সক্ষম 
হন তাহলে তিনি আমাকে এমন শাস্তি দেবেন যা তিনি এ মহাবিশ্বে 
অন্যকাউকে দেননি। লোকেরা তার কথামতোই কাজ করল। আল্লাহ 
তা'আলা ওই ব্যক্তিকে বললেন, ‘তুমি যা করলে তা কি জন্য করেছ। 
লোকটি বলল, আপনার ভয়ে আমি এরূপ করেছি। অতঃপর আল্লাহ 
তা'আলা তাকে মাফ করে দিলেন. 


এই লোকটি আল্লাহর ক্ষমতার ব্যাপারে সন্দেহ করেছে। তাকে সাগরে 
ছিটিয়ে দিলে আল্লাহ তাকে একত্র করে পুনরায় জীবন দানের ক্ষমতা 
রাখেন এ ব্যাপারে সে সন্দেহ করেছে। বরং সে বিশ্বাস করেছে যে, সে 
পুনরুথিত হবে না। আর এ ধরণের সন্দেহ বা বিশ্বাস মুসলিমদের 
এক্যমত্য অনুযায়ী কুফরী । তবে লোকটি জাহেল ছিল, এ ব্যাপারে তার 
জ্ঞান ছিল না। সাথে সাথে সে মুমিন ছিল, সে আল্লাহকে ভয় করত যে 
তিনি তাকে শাস্তি দেবেন। আর সে কারণেই আল্লাহ তাকে ক্ষমা করে 


*১_ বুখারী, আহাদীসুল আম্বীয়া অধ্যায়, হাদীস নং (৩৪৭৮); মুসলিম, তাওবা 


অধ্যায়, হাদীস নং (২৭৫৬, ২৭৫৭) 
247 


দিয়েছেন। 


আর যে ব্যক্তি ইজতিহাদের যোগ্যতা রাখে এবং সাথে সাথে রাসূলুল্লাহ 
সল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ব্যাপারেও আগ্রহী, সে যদি 
তাবিল করে তাহলে উল্লিখিত ব্যক্তির চেয়েও ক্ষমা পাওয়ার ব্যাপারে অধিক 
হকদার 


এ থেকে আমরা জানতে পারলাম যে, বক্তব্য ও বক্তা, কর্ম ও 
কর্মসম্পাদনকারীর মধ্যে পার্থক্য আছে। অতএব যেকোনো কুফরীপূর্ণ বা 
ফিসকপূর্ণ কথা বা কাজ, বলামাত্র বা করামাত্রই, বক্তা বা 
কর্মসম্পাদনকারীকে কাফির বা ফাসিক বলা যাবে না। 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া র. মাজমুউল ফাতাওয়ায় বলেন, ‘এ 
ক্ষেত্রে মূলনীতি হলো এই যে, যে কথাটি কুরআন, সুন্নাহ ও ইজমা 
অনুযায়ী কুফরী, সে ব্যাপারে সাধারণভাবে বলা হবে যে তা কুফরী, শরঈ 
দলিল যেভাবে কুফরী প্রমাণিত করেছে ঠিক সেভাবে; কারণ ঈমান হলো 
আল্লাহ ও তাঁর রাসূল থেকে আহরিত বিধানসমূহের একটি ৷ ঈমানের 
ব্যাপারে মানুষের ধারণা ও খেয়াল-খুশি মুতাবিক হুকুম লাগানো যাবে না। 
আর যে ব্যক্তি কোনো কুফরী কথা বলল, সে কাফির হয়ে গিয়েছে এ হুকুম 
ততক্ষণ পৰ্যন্ত লাগানো যাবে না যতক্ষণ না কাফির হয়ে যাওয়ার সকল 


শর্ত তার ওপর বর্তাবে এবং এ বিষয়ক সকল বাধা দুরিভূত হবে। 
248 


উদাহরণত, যদি কেউ বলে যে মদ অথবা সুদ হালাল, আর সে ইসলামে 
নতুন প্রবেশকারীদের অন্তর্ভুক্ত হয়, অথবা সে দূরবর্তী কোনো মরুভূমিতে 
বড় হয়ে থাকে, অথবা সে কোনো একটি বাণী শুলন কিন্তু সে বিশ্বাস করল 
না যে তা আল কুরআনের বাণী, অথবা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এর হাদীস, 
যতক্ষণ না তাদের কাছে প্রমাণিত হত যে রাসূলুল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তা বলেছেন’ 


এরপর তিনি বলেছেন, এইসব লোকদেরকে ততক্ষণ পর্যন্ত কাফির বলা 
হবে না, যতক্ষণ পর্যন্ত না তাদের ওপর রিসালতের হুজ্জত কায়েম হয়ে 
যায়। যেমন আল্লাহ তা'আলা বলেছেন: 


LN CPI Ee HF A SE Sy 


[1০ 


যাতে আল্লাহর বিপক্ষে রাসূলদের পর মানুষের জন্য 
কোন অজুহাত না থাকে (সুরা আন্‌-নিসা: 8৪: ১৬৫) 


আর আল্লাহ তাআল এ উম্মতের ভুলক্রটি ও ভুলে যাওয়াকে ক্ষমা করে 
দিয়েছেন। অতএব বুঝা গেল যে, কথা বা কাজ কখনো কুফরী হয় এবং 


‘২ _ আাজমুউল ফাতাওয়া, খন্ড ৩৫, পৃ.১৬৫ 
249 


কখনো ফিসক। তবে যে ব্যক্তি এহেন কথা বলল বা এ জাতীয় কোনো 
কাজ করল তার কাফির বা ফাসিক হয়ে যাওয়া আবশ্যক নয়৷ হয়তো 
কাফির বা ফাসিক হওয়ার শর্ত নাকচ হওয়ার কারণে অথবা কোনো শরঈ 
বাধা আসার কারণে তবে যারা ইসলাম ব্যতীত অন্যকোনো ধর্মে বিশ্বাস 
করে তাদের, এ পৃথিবীতে, কাফের হওয়ার হুকুম দেওয়া হবে। আর যে 
ব্যক্তির সম্মুখে সত্য প্রকাশিত হলো কিন্তু সে তার উল্টো চলতে দৃঢ়তা 
প্রদর্শন করল -কোনো বিশ্বাসের বশবর্তী হয়ে যা সে পূর্ব থেকেই বহন 
করে আসছে, অথবা তার কোনো গুরুর অনুসরণ করতে গিয়ে যাকে সে 
তা‘যীম করে, অথবা দুনিয়ার লোভে- তাহলে সে এই উল্টো চলার কারণে 
মাত্রা বুঝে কাফির অথবা ফাসিক হয়ে যাবে। অতএব মুমিনের ওপর 
জরুরি যে, সে তার আকীদা ও আমলকে আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের 
সুন্নতের ওপর প্রতিষ্ঠিত করবে কুরআন-সুন্নাহকে সে তার ইমাম বানাবে 
যা থেকে সে আলো সংগ্রহ করবে। কুরআন-সুন্নাহর পথ ও পদ্ধতি 
অনুসরণ করে চলবে এটাই হলো সিরাতে মুস্তাকীম যার নির্দেশ আল্লাহ 
তাআলা নিম্নোক্ত আয়াতে দিয়েছেন: 


SE PAMAS NAT CL 252 5 55 


(OES a i SSM 6 rts 
[Nor rl] 


250 


আর এটি তো আমার সোজা পথ। সুতরাং তোমরা 
তার অনুসরণ কর এবং অন্যান্য পথ অনুসরণ করো 
না, তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন 
করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ 
দিয়েছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর । (সুরা 
আল আন'আম: ৬: ১৫৩) 


যারা তাদের আকীদা-বিশ্বাস ও আমলকে সুনির্দিষ্ট মাযহাবের ওপর স্থিত 
করেন, তাদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত যে, তারা যখন কুরআন- 
সুন্নাহর কোনো মূলবক্তব্য দেখেন যা তাদের মাযহাবের বিপরীত, সেটাকে 
তারা অনুচিত ব্যাখ্যা দিয়ে তাদের মাযহাবের পক্ষে আনার চেষ্টা করেন। 
অতঃপর তারা কুরআন-সুন্নাহকে অনুকরণীয় নয় বরং তাদের মাযহাবের 
অনুসারী বানিয়ে ফেলেন। কুরআন-সুন্নাহ ব্যতীত যা আছে সেগুলোকে 
তারা কুরআন-সুন্নাহর অনুসারী বানান না। এটা হলো প্রবৃত্তিপূজারীদের 
পথ । এটা হিদায়েত অনুসারীদের পথ নয়। এই পথকে আল্লাহ তা'আলা 
ভর্ত্সনা করেছেন। তিনি বলেছেন; 


3 DN BIT SLL A SHES SS 3 
CO S574 ofS 5 FE Ss HS TF Ss 
[Y\ HELEN 


251 


তবে আসমানসমূহ, জমিন ও এতদোভয়ের মধ্যস্থিত 
সব কিছু বিপর্যস্ত হয়ে যেত; বরং আমি তাদেরকে 
দিয়েছি তাদের উপদেশবাণী (কুরআন) অথচ তারা 
তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। (সূরা আল 
মুমিবুন: ২৩: ৭১) 


এ ক্ষেত্রে মানুষের অবস্থা যে পর্যবেক্ষণ করতে যাবে সে আজব ধরনের 
বিষয় দেখতে পাবে। সে বুঝতে পারবে যে, হিদায়েত ও সত্যের ওপরে 
থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং গোমরাহী ও পথভ্রষ্টতা 
থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া একজন বান্দার জন্য 
কতোই না প্রয়োজন 


আর যে ব্যক্তি সত্য হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে 
নিজের অপারগতা প্রকাশ করবে -আল্লাহ তা'আলার অমুখাপেক্ষিতার 
ব্যাপারে পূর্ণ জ্ঞান রেখে এবং সে যে আল্লাহর প্রতি মুখাপেক্ষী তা অন্তরে 
অনুভব করে -তাহলে অবশ্যই আশা করা যায় যে, আল্লাহ তা'আলার 
বান্দার এ প্রার্থনাকে কবুল করবেন। 


আল্লাহ তাআলা বলেন: 


252 


BLEU EES Ls 2h I GE Ske BUH 
AN GO Sn A Ges dlr 6S 


[NA 


আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে 
জিজ্ঞাসা করে, আমি তো নিশ্চয় নিকটবর্তী । আমি 
আহ্বানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে 
ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় 
এবং আমার প্রতি ঈমান আনে আশা করা যায় তারা 
সঠিক পথে চলবে (সূরা আল বাকারা: ২: ১৮৬) 


আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ওই লোকদের অন্তর্ভুক্ত 
করেন যারা সত্যকে সত্য হিসেবে দেখে এবং তার অনুসরণ করে। এবং 
অসত্যকে অসত্য হিসেবে দেখে এবং তা বর্জন করে চলে। তিনি যেন 
আমাদেরকে হিদায়েতকারী ও হিদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন। তিনি 
যেন আমাদের সৎ ও সংস্কারকারী বানান। তিনি যেন আমাদেরকে 
হিদায়েত করার পর আমাদের অন্তরকে সত্যচ্যুত না করেন। তিনি যেন 
আমাদেরকে রহমত দান করেন, নিশ্চয় তিনি সর্বদাতা। 


সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যিনি সৃষ্টিকুলে রব । যার অনুকম্পা 


ও নিয়ামতে সকল ভালো কাজ সম্পন্ন হয়। আর সালাত ও সালাম 
253 


রহমতের নবীর ওপর, যিনি উম্মতকে প্ররাক্রমশালী ও সপ্রংশ আল্লাহ 
তা'আলার পথ দেখিয়েছেন আল্লাহ তা'আলার নির্দেশেই । সালাত ও সালাম 
তার পরিবারবর্গের প্রতি, সাহাবীগণের প্রতি এবং যারা কিয়ামত পর্যন্ত 
তাদের অনুসরণ করবেন তাদের সকলের প্রতি 


১৫ শাওয়াল, ১৪০৪ হি, তারিখে এ বইটি লেখার কাজ সম্পন্ন হলো 
আল্লাহর রহমতের মুখাপেক্ষী 


মুহাম্মদ আস-সালেহ আল উসাইমীন। 


254 


সৌদি আরব থেকে প্রকাশিত ‘“মাজাল্লাতুদ 
দাওয়াহ’ 


পত্রিকায় ছাপা প্রবন্ধের কপি** 


সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য । আমরা তার প্রশংসা করি। তার 
কাছে সাহায্য প্রার্থনা করি৷ তার কাছে ক্ষমা চাই এবং তার কাছে তাওবা 
করি। আমাদের নিজ নাফসের খারাবি এবং আমাদের কর্মসমূহের মধ্যে যা 
অসাধু তা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। যাকে আল্লাহ্‌ 
হিদায়েত দান করেন তাকে গোমরাহকারী কেউ নেই, আর যাকে তিনি 
গোমরাহ করেন তাকে হিদায়েতকারী কেউ নেই । আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই৷ তিনি একক । তাঁর কোনো শরীক 
নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম) আল্লাহর বান্দা ও তাঁর রাসূল । আল্লাহ তা'আলা তাঁর প্রতি, 
তাঁর পরিবারবর্গের প্রতি, তাঁর সাহাবীগণের প্রতি এবং যারা সততার সাথে 
তাদের অনুসরণ করেছেন তাদের প্রতি সালাত বর্ষণ করুন এবং 


«৩ _ সংখ্যা : (৯১১), তারিখ : ৪/১/১৪০৪ হি., সোমবার । 
255 


তাদেরকে উত্তম শান্তিতে ভূষিত করুন। 


আলোচনা করেছিলাম ৷ কিন্তু আমার কথা থেকে কেউ কেউ এমন কিছু 
বুঝল যা আমার উদ্দেশ্য ছিলনা, যা আমার আকীদাও নয়। ফলে এ 
ব্যাপারে মানুষের প্রশ্ন ও জিজ্ঞাসা বেড়ে গেল যে, আল্লাহ তা'আলা কর্তৃক 
মাখলুকের ‘সঙ্গে থাকা'র ব্যাপারে কি বলা হবে? 


আমি; 


(ক) যাতে কেউ আল্লাহ কর্তৃক মাখলুকের সঙ্গে থাকার ব্যাপারে কোনো 
NLRC 


(খ) যাতে কেউ আমার ব্যাপারে মিথ্যাচার করতে না পারে, এমন কথা 
বলে যা আমি বলিনি, অথবা কোনো ধারণাকারী এমন কথার ধারণা করতে 
না পারে যা আমি উদ্দেশ্য করিনি । 


(গ) আল্লাহ তা‘আলার এই মহান সিফাত যা তিনি নিজের জন্য বেশ 
কয়েকটি আয়াতে সাব্যস্ত করেছেন, এবং নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন তা যাতে স্পষ্টভাবে বয়ান 
করতে পারি তার জন্য আমি নিম্নবর্ণিত বিষয়গুলো গুরুত্বসহ উল্লেখ করছি; 


256 


কুরআন, সুন্নাহ ও সালাফদের ইজমা দ্বারা প্রমাণিত একটি বিষয় । 


আল্লাহ তা'আলা বলেন: 
dS ug 5) 


আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের 
সাথেই আছেন । (সূরা আল হাদীদ: ৫৭: 8) 


DA: ING St £2 LE ol Yl él 
নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন 
করে এবং যারা সৎকর্মশীল ৷ (সূরা আন্‌-নাহল: ১৬: 
5২৮) 


আল্লাহ তা'আলা ফেরআউনের কাছে পাঠাবার সময় মূসা ও হারুন 
আলাইহিমাস্সালামকে লক্ষ্য করে বলেন: 


[1:1 © S56 EATSL HUEY I 


তোমরা ভয় করো না। আমি তো তোমাদের সাথেই 
আছি। আমি সবকিছু শুনি ও দেখি’ ৷ (সুরা তাহা: ২০: 


257 


IE LE SMES UMS HLL 
(EL DLE Nosed) IE BT 3 CS 
[te 4 


যদি তোমরা তাকে সাহায্য না কর, তবে আল্লাহ তাকে 
সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিল, 
সে ছিল দু'জনের দ্বিতীয়জন। যখন তারা উভয়ে 
পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার 
সঙ্গীকে বলল, ‘তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ 
আমাদের সাথে আছেন। (সুরা আত-তাওবা: ৪০) 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
(ES Lie So hl Of ds Of Iz sh 


সর্বোত্তম ঈমান হলো এই যে, তুমি জানবে যে, তুমি 


258 


যেখানেই আছ, আল্লাহ তোমার সাথেই আছেন।* 


হাদীসটিকে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া র. ‘আল আকীদা আল 
ওয়াসেতিয়্যা’ গ্রন্থে হাসান বলেছেন। অবশ্য আলেমদের কেউ কেউ 
হাদীসটি দুর্বল বলেছেন। আর আল্লাহ তা'আলা তাঁর নবীর সাথে আছেন এ 
কথাটি ইতঃপূর্বে একটি আয়াতে উল্লিখিত হয়েছে। আর সালাফগণও এ 
ব্যাপারে ইজমা করেছেন যে, আল্লাহ তা'আলা তাঁর মাখলুকের সঙ্গে 
আছেন। 


দ্বিতীয়ত: এ ‘সঙ্গে থাকা'র বিষয়টি তার যে প্রকৃত অর্থ সে অর্থেই সত্য। 

তবে তা এমন ‘সঙ্গে থাকা’ যা আল্লাহর জন্য উপযোগী এবং যা এক 

মাখলুক কৰ্তৃক অন্য মাখলুকের সঙ্গে থাকার সাথে সাদৃশ্যপূর্ণ নয়; কেননা 

আল্লাহ তা'আলা তরি নিজ সম্পর্কে বলেছেন: 
NANO rad bel BB HE ES FY 
সর্বপ্নষ্টা। (সুরা আশ-শূরা: ৪২: ১১) 


আল্লাহ তা'আলা আরো বলেন: 


* _ তাবারানী, আল আওসাত (৮৮/৩৩৬), হাদীস নং ৮৭৯৬ 
259 


iA OTL ALS Hy 
তুমি কি তাঁর সমতুল্য কাউকে জান? (সুরা মারইয়াম: ১৯; ৬৫) 
তিনি আরো বলেন; 
[NE OH A Ss 5 } 
আর তাঁর কোনো সমকক্ষও নেই৷ (সুরা আল ইখলাস: ১১২: 8) 


‘সঙ্গে থাকা'র সিফাত অন্যান্য সিফাতের মতোই প্রকৃত অর্থেই আল্লাহর 
জন্য সাব্যস্ত, আল্লাহর ক্ষেত্রে যেভাবে উপযোগী সেভাবে। আর তা 


মাখলুকের সিফাতের সাথে সাদৃশ্যবিহীন। 


ইবনে আবদুল বার বলেছেন, ‘আহলে সুন্নত কুরআন-সুন্নাহয় উল্লিখিত 
সকল সিফাতের ওপর ঈমান আনা এবং সেগুলোকে রূপক অর্থে নয় বরং 
প্রকৃত অর্থে বহন করার ব্যাপারে একমত্য পোষণ করেছেন। তবে তারা এ 
সিফাতসমূহের কোনোটারই ধরন-ধারণ কি বা বাস্তবতা কি তা উল্লেখ 


260 


করেন না ।* 


ইমাম ইবনে তাইমিয়া আল ফাতওয়া আল হামাবিয়ায় বলেন, ‘কোনো 
ধারণাকারী এটা ধারণা করতে পারে না যে, কুরআন সুন্নাহয় যা এসেছে 
তার একটির সঙ্গে অপরটির সংঘর্ষ হতে পারে। যেমন কেউ বলল যে, 
আল্লাহর কিতাবে ও রাসূলের সুন্নাহয় আল্লাহ তা‘আলার আরশের ওপরে 
থাকার যে কথা এসেছে, তার বাহ্যিক অর্থ নিমোক্ত আয়াতের সঙ্গে 
সাংঘর্ষিক । 
[LNCS Uses $5) 
আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের 
সাথেই আছেন । (সূরা আল হাদীদ: ৫৭: 8) 


অথবা নিম্নবর্ণিত হাদীসের সঙ্গে সাংঘর্ষিক, আর তা হলো: 
(4425 5 hl Ib DLAI J) | ১ 


যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন আল্লাহ্‌ 


* _ ইমাম ইবনুল বারর এর বরাত দিয়ে এ কথাটি ইমাম ইবনে তাইমিয়া তার 
গ্রন্থ আল ফাতওয়া আল হামুবিয়াতে উল্লেখ করেন, দ্রঃ মাজমুউল ফাতাওয়া, 
খন্ড ৫, পৃ. ৮৭, 


261 


তা'আলা নিশ্চয় তাঁর সম্মুখেই থাকেন। 
এবং এ জাতীয় অন্যান্য হাদীস । 


এরকম মনে করাটা ভুল; কারণ আল্লাহ তা'আলা আমাদের সঙ্গে প্রকৃত 
অর্থে আছেন এবং তিনি আরশের ওপরও প্রকৃত অর্থে আছেন। আল্লাহ 
তা'আলা এ উভয় বিষয়কে নিম্নবর্ণিত আয়াতে একত্র করে উল্লেখ 
করেছেন: 


FEE AE IHN SI SE SAR) 
Medan foate MAE feos CRE Sn AN RE EE 
G2 074 U5 es C54 G5 DNS Eb Mas 


GG LS USB Ls 5h Uo E355 GG UT 
[td © nas SS 


তিনিই আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি 
করেছেন, তারপর তিনি আরশের ওপর উঠেছেন। 
তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা 
থেকে যা কিছু বের হয়; আর আসমান থেকে যা কিছু 
অবতীর্ণ হয় এবং তাতে যা কিছু উত্িত হয়। আর 
তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের 
সাথেই আছেন। আর তোমরা যা কর, আল্লাহ তার 


262 


সম্যক দ্ৰষ্টা। (আল হাদাদ: ৫৭: 8) 


এখানে তিনি সংবাদ দিয়েছেন যে তিনি আরশের ওপরে আছেন এবং 
প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক অবহিত এবং আমরা যেখানেই থাকি না কেন 
তিনি আমাদের সঙ্গে আছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হাদীসুল আও‘আলে বলেছেন: 


[UU lL 2১ chlo aslo 


আল্লাহ তা'আলা আরশের ওপরে, তবে তোমরা যে 
অবস্থায় আছ সে ব্যাপারে তিনি সম্যক অবগত ।.** 


এর ব্যাখ্যায় বলা যায় যে, আরবী ভাষায় + (সঙ্গে) শব্দটি যখন ব্যবহৃত 
হয় তখন এর বাহ্যিক অর্থ হয় সাধারণভাবে তুলনা করা, যা আবশ্যিকভাবে 
পরস্পর পরস্পরকে স্পর্শ অথবা একে অন্যের ডানে বা বামে থাকাকে 
দাবি করে না। যদি ‘সঙ্গে থাকা'র অর্থকে বিশেষ কোনো অর্থে সীমিত 
করে উল্লেখ করা হয়, তবে তা সে বিশেষ অর্থ-কেন্দ্রিক তুলনাকে বুঝাবে। 
বলা হয় যে, আমরা এখনও চলছি আর চাঁদ আমাদের সঙ্গে, অথবা তারকা 
আমাদের সঙ্গে । আরও বলা হয় যে ‘এ বস্তুটি আমার সঙ্গে’ যদিও তা 


‘৬ _ এ হাদীসটির উৎস বর্ণনা পূর্বে গিয়েছে। 
263 


আপনার মাথার ওপরে। কেননা আপনার উদ্দেশ্য হলো এ বস্তুর সঙ্গে 
আপনার স্পৃক্ততা বয়ান করা৷ অনুরূপভাবে আল্লাহ তা'আলাও প্রকৃত 
অর্থেই তাঁর মাখলুকের সঙ্গে আছেন যদিও তিনি প্রকৃত অর্থেই তাঁর 
আরশের ওপরে আছেন). 


ইলম ও ক্ষমতায়, শ্রবণ ও দর্শনে, আধিপত্য ও নিয়ন্ত্রণে এবং রুবুবিয়াতের 
অন্যান্য অর্থে মাখলুককে পরিবেষ্টন করে আছেন । যদি ‘সঙ্গে থাকা’ বিশেষ 
কোনো ব্যক্তি বা গুণকে কেন্দ্র করে উল্লিখিত না হয়। যেমন আল্লাহ 
তাআলা বলেছেন: 


dS ug os 5) 


আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি তোমাদের 
সাথেই আছেন (আল হাদাীদ: ৫৭: 8) 


BN LE VN; LG 2 NL EL S52 or G5 VU) 


(EG As BN GEG DF 2 SIN; 
[Y:4d১A] 


*৭ _ মাজমুউল ফাতাওয়া, খন্ড ৫, পৃ. ১০২ 
264 


তিন জনের কোন গোপন পরামর্শ হয় না যাতে চতুৰ্থজন 
হিসেবে আল্লাহ থাকেন না, আর পাঁচ জনেরও হয় না, 
যাতে ষষ্ঠজন হিসেবে তিনি থাকেন না। এর চেয়ে কম 
হোক কিংবা বেশি হোক, তিনি তো তাদের সংগেই 
আছেন (সুরা আল মল্জাদালা: ৫৮: ৭) 


আর যদি ‘সঙ্গে থাকা'র বিষয়টি বিশেষ কোনে ব্যক্তি বা গুণকে কেন্দ্র করে 
উল্লিখিত হয়, তখন উল্লিখিত অর্থগুলোর সঙ্গে যোগ হবে- সাহায্য 
সহযোগিতা করা, তাওফীক দেওয়া এবং সঠিক পথ দেখানো । 


আল্লাহ তা'আলা কৰ্তৃক বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে থাকার উদাহরণ হলো 
মূসা ও হারূন আলাইহিমাস্‌ সালামকে লক্ষ্য করে আল্লাহ তা‘'আলার কথা: 


[1:0 O55 LSE HEE Ny 


আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনি 
ও দেখি (সুরা তাহা: ২০: ৪৬) 


ETT SR) 


তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে 
আছেন। (আত-তাওবা: ৪০) 


265 


বিশেষ কোনো গুণের সঙ্গে থাকার উদাহরণ হলো, আল্লাহ তা'আলার বাণী: 
[HENNE G ol “ Eat Yh 


আর তোমরা ধৈর্য ধর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের 
সাথে আছেন। (সুরা আল আলনফাল: ৪৬) 


আল কুরআনে এ জাতীয় আরো বহু উদাহরণ রয়েছে। 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া র. ‘ফাতওয়া আল হামাবিয়া’তে বলেন, 
‘প্রসঙ্গের ভিন্নতা অনুযায়ী ‘সঙ্গে থাকা'র ভিন্ন ভিন্ন হুকুম হয়ে থাকে। 
অতএব আল্লাহ তা'আলা যখন বলেন: 


LG Ss IR UG Ce EE SG BN GS UY 
EES EN Ea EE EB SA A dE SEE 

{Oe SS SG DI ES GU HUES 5 US ES 
[tl] 


তিনি জানেন জমিনে যা কিছু প্রবেশ করে এবং তা থেকে 
যা কিছু বের হয়; আর আসমান থেকে যা কিছু অবতীর্ণ 
হয় এবং তাতে যা কিছু উত্ধিত হয়। আর তোমরা 
যেখানেই থাক না কেন, তিনি তোমাদের সাথেই আছেন। 
আর তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। (আল 


266 


হাদাদ: 8) 


এই বাণীর বাহ্যিক অর্থ যা নির্দেশ করছে তা হলো, এই ‘সঙ্গে থাকা'র 
হুকুম ও দাবি হলো, আল্লাহ তা'আলা তোমাদের ব্যাপারে সম্যক অবহিত, 
তিনি তোমাদের ওপর সাক্ষী এবং তিনি তোমাদের ওপর আধিপত্যকারী ও 
তোমাদের ব্যাপারে জ্ঞানী । এটাই হলো সালাফদের কথার অর্থ যে: তিনি 
তাঁর জ্ঞানের মাধ্যমে তোমাদের সঙ্গে আছেন। আর এটাই হলো উল্লিখিত 
বাণীর বাহ্যিক ও প্রকৃত অর্থ। ইমাম ইবনে তাইমিয়া বলেন: যখন নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় তাঁর সাথীকে বললেন: 
তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন’ তখন 
এটাও তার বাহ্যিক অর্থেই এবং অবস্থার পারিপার্শ্বিকতা থেকে বুঝা যায় 
যে, এখানে ‘সঙ্গে থাকা’'র অর্থ সম্যকভাবে অবহিত থাকা, সাহায্য- 
সহযোগিতা করা যেমন আল্লাহ তা'আলা বলেছেন: 


INA: JN ® Sn ~ CE AER SHI) 


নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন 
করে এবং যারা সৎকর্মশীল ৷ (সূরা আন্‌-নাহল: ১৬: 
5২৮) 
অনুরূপভাবে মুসা ও হারূন আলাইহিমাস্‌ সালামকে লক্ষ্য করে আল্লাহ 


267 


তা'আলার বাণী: 
[1:14 5 Ee PY SLE JY 6 


ভয় করোনা, আমি তো তোমাদের সাথেই আছি। আমি 
সবকিছু শুনি ও দেখি’ । (সুরা তাহা: ২০: ৪৬) 


এখানে ‘সঙ্গে থাকা’ বাহ্যিক অর্থেই । আর এসব স্থলে সঙ্গে থাকার অর্থ 
হলো: সাহায্য-সহযোগিতা ৷ 


পরিশেষে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ‘সঙ্গে থাকার অর্থ ও তার 
চাহিদার মধ্যে পার্থক্য আছে। আর হতে পারে যে, যা সঙ্গে থাকার চাহিদা 
তাই তার অর্থ, যা স্থানভেদে ভিন্ন হয়।’* 


মুহাম্মাদ ইবনুল মুওসিলী ইমাম ইবনুল কাইয়েম র. এর গ্রন্থ J 
ball, Lat de Al 5০1১৭ এর নবম উদাহরণে (পৃষ্ঠা নং ৩০৯) 
বলেন: ৮ (সঙ্গে) শব্দটি যে অর্থ বুঝায় তা হলো সঙ্গ দেওয়া, সম্মতি 
জ্ঞাপন করা। অতএব যদি সাধারণভাবে বলা হয় যে, আল্লাহ তাঁর 
মাখলুকের সঙ্গে আছেন, তবে এর দাবিগত আবশ্যিক অর্থ হবে, তিনি তাঁর 
মাখলুক বিষয়ে সম্যক অবহিত, তিনি তাদের রক্ষণা-বেক্ষণ করছেন এবং 


* _ মাজমুউল ফাতাওয়া, পৃ. ১০৩ 
268 


তিনি তাদের ওপর ক্ষমতাবান । আর যদি বিশেষভাবে বলা হয়, যেমন 
নিম্নোক্ত আয়াতে: 


DA: JN ® St ~ HLT sl EH) 


নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া 
অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল ৷ (সুরা আনৃ- 
নাহল: ১৬; ১২৮) 
তাহলে তার দাবিগত আবশ্যিক অর্থ হবে, আল্লাহ তা'আলা সাহায্য- 
সহযোগিতা ও সমর্থনদানের মাধ্যমে তাদের সঙ্গে আছেন। 
অতএব আল্লাহ তা‘আলা কর্তৃক তাঁর বান্দার সঙ্গে থাকা দুই প্রকার: 
সাধারণভাবে সঙ্গে থাকা এবং বিশেষভাবে সঙ্গে থাকা । আর আল 
কুরআনে উভয় প্রকারের কথাই উল্লিখিত রয়েছে। 
ব্যাখ্যায় ইবনে রজব র. বলেন যে, ‘বিশেষভাবে সঙ্গে থাকার দাবি 
হলো, আল্লাহ তা'আলা সাহায্য, সমর্থন, সুরক্ষা এবং সহযোগিতার 
মাধ্যমে সঙ্গে থাকেন । আর সাধারণভাবে সঙ্গে থাকার অর্থ আল্লাহ 
তা'আলা তাঁর জ্ঞান, অবগত থাকা এবং তাদের কার্যক্রম 
পর্যবেক্ষণের মাধ্যমে তাদের সঙ্গে থাকেন’ 
ইমাম ইবনে কাছীর র. সূরায়ে মুজাদালায় ‘সঙ্গে থাকা বিষয়ক’ 


269 


আয়াতের ব্যাখ্যায় বলেন,'এ কারণেই একাধিক আলেম এ ব্যাপারে 
ইজমার কথা উল্লেখ করেছেন যে, এখানে সঙ্গে থাকার অর্থ ‘জ্ঞানের 
মাধ্যমে সঙ্গে থাকা’ । এ অর্থ নেওয়ার বিষয়টি সন্দেহাতীত। তবে 
জ্ঞান ও দৃষ্টির মাধ্যমে আল্লাহ তা'আলা তার মাখলুকের সঙ্গে থাকার 
পাশাপাশি তিনি শ্রবণের মাধ্যমেও তাদের পরিবেষ্টন করে আছেন। 
অতএব আল্লাহ তা'আলা তার সৃষ্টিকুল সম্পর্কে সম্যকভাবে অবহিত 
এবং তাদের কোনো কিছুই তাঁর কাছে অদৃশ্য নয়৷ 

চতুৰ্থত: আল্লাহ তা'আলা কৰ্তৃক তাঁর মাখলুকের ‘সঙ্গে থাকা’ এটা 
দাবি করে না যে তিনি তাদের সঙ্গে মিশ্রিত হয়ে আছেন, অথবা 
তিনি তাদের স্থানে অবস্থান করছেন। এটা কোনোভাবেই বোঝায় 
না। কেননা এ জাতীয় অর্থ বাতিল অর্থ যা আল্লাহ্‌র ক্ষেত্রে কিছুতেই 
প্রযোজ্য নয় । আর আল্লাহ্‌ ও তাঁর রাসূলের বাণী এমন অর্থবোধক 
হতে পারে না যা আল্লাহর ক্ষেত্রে কিছুতেই প্রযোজ্য হতে পারে না । 
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া র. তাঁর ‘আল আকীদা আল 
ওয়াসেতিয়া’ গ্রন্থে বলেছেন,‘তিনি তোমাদের সাথে আছেন’ এর অর্থ 
এটা নয় যে তিনি মাখলুকের সঙ্গে মিশ্রিত হয়ে আছেন। ভাষার 
ব্যবহার পদ্ধতি এ অর্থকে আবশ্যক করে না। বরং চাঁদ আল্লাহ 
তা'আলার নিদর্শনসমূহের মধ্যে একটি নিদর্শন এবং তার 
সৃষ্টিসমূহের মধ্যে ছোট্ট একটি সৃষ্টি । চাঁদ আকাশে স্থাপিত এবং তা 
মুসাফির এবং অমুসাফির সবার সঙ্গেই আছে, সে যেখানেই থাক না 


270 


কেন॥' 
আল্লাহ তাআলা তাঁর সত্তাসহ মাখলুকের সঙ্গে মিশ্রিত হয়ে আছেন 
বা মাখলুকের সঙ্গে অবস্থান করছেন এটি হলো ‘সঙ্গে থাকা’র বাতিল 
অর্থ । এ বাতিল অর্থটিকে প্রাচীন জাহমিয়া সম্প্রদায় ও অন্যান্য কিছু 
সম্প্রদায় ব্যতীত অন্য কেউ বলেনি । এই জাহমিয়া সম্প্রদায় বলেছে 
যে, আল্লাহ তা'আলা তাঁর সত্তাসহ সকল স্থানে আছেন। আল্লাহ 
তা'আলা তাদের এ কথা থেকে পবিত্র ও উর্ধ্বে । ‘বড় মারাত্মক 
কথা, যা তাদের মুখ থেকে বের হয়। মিথ্যা ছাড়া তারা কিছুই বলে 
না!’ (সূরা আল কাহ্ফ: ১৮: 6) 
তাদের এ কথাকে সালাফগণ অস্বীকার করেছেন। ইমামগণ অস্বীকার 
করেছেন; কেননা এ কথার এমন কিছু বাতিল দাবি আছে যা আল্লাহ 
তা‘আলাকে অপূর্ণাঙ্গ বলে গুণান্বিত করে। আল্লাহ তাআলা যে 
মাখলুকের উর্ধ্বে আছেন তা অস্বীকার করে। 
কোনো ব্যক্তি এটা কি করে বলতে পারে যে, আল্লাহ তা'আলা তাঁর 
সত্তাসহ সকল স্থানে আছেন অথবা তিনি তাঁর মাখলুকের সঙ্গে 
মিশ্রিত হয়ে আছেন। আল্লাহ তা'আলা পবিত্র মহান যিনি নিজের 
সম্পর্কে বলেছেন: 
[roe 550 (EN; ST LS 5) 
তাঁর কুরসী আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে 


271 


আছে (সুরা আল বাকারা: ২: ২৫৫) 


[NV 


অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তাঁর 
মুষ্টিতে এবং আকাশসমূহ তাঁর ডান হাতে ভাঁজ 
করা থাকবে (সুরা আধ্-যৃমার: ৩৯: ৬৭) 
পঞ্চমত 
এই ‘সঙ্গে থাকা’ আল্লাহ তা'আলা কর্তৃক তাঁর মাখলুকের উর্ধ্বে 
থাকা এবং আরশের ওপরে থাকার সাথে সাংঘর্ষিক নয়; কেননা 
আল্লাহ তা‘আলার জন্যে নিরঙ্কুশ উধর্বতা প্রমাণিত, হোক তা সত্তাগত 
অথবা সিফাতগত । আল্লাহ্‌ তা‘আলা বলেন: 
[coo ANG Fo Yl 5) 
আর তিনি সুউচ্চ, মহান (সুরা আল বাকারা: ২: ২৫৫) 
তিনি অন্যত্ৰ বলেন: 
WO EY ays lz} 
তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ 
কর । (সূরা আল আলা: ৮৭: ১) 
অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে: 
[1M © SL All Ss BT jf hs 


272 


আল্লাহর জন্য রয়েছে মহান উদাহরণ । আর 

তিনিই পরাক্রমশালী, মহাজ্ঞানী । (সূরা আন্-নাহল: 

১৬: ৬০) 
আর কুরআন, সুন্নাহ, ইজমা, আকল এবং ফিতরতের দলিল এ 
ব্যাপারে একত্র হয়েছে যে, আল্লাহ তা'আলা সর্বো্ধ্বে। 
এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহর দলিল তো গুণে শেষ করার মতো নয়। 
যেমন: 

[Nell © ASI ll hh LiL) 
অতএব হুকুম কেবল আল্লাহ তা'আলার যিনি 
সুউচ্চ, সুমহান ৷ (গাফের: ৪০; ১২) 
ASN (20s 53 2A 55 3 
আর তিনিই তাঁর বান্দাদের উপর ক্ষমতাবান। 
(সুরা আল আনআম: ৬: ১৮) 
DV: 

যিনি আসমানে আছেন, তিনি তোমাদের উপর 

পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে 

তোমরা কি নিরাপদ হয়ে গেছ? (সুরা আল মুলক: 

৬৭: ১৩) 

LANL CH SITES 
273 


ফেরেশতাগণ ও রাহ উর্ধ্বগামী হয় আল্লাহর 
পানে (সূরা আল মাআরিজ: ৭০: ৪) 

[Vc JNO 2 SES A BY 
বল, রুহুল কুদস (জীবরীল) একে (কোরআন) 
তোমার রবের পক্ষ হতে নাযিল করেছেন । (সুরা 
আনৃ-নাহল: ১৬: ১০২) 

এ জাতীয় আরো বহু আয়াত 
আর হাদীস থেকে দলিল হলো- রাসূলুল্লাহ (সা.) বলেছেন; 


Gl or ol bly Bb Yh 


তোমরা কি আমাকে বিশ্বস্ত ভাববে না, আর আমি 
হলাম যিনি আকাশে আছেন তার বিশ্বস্ত ।.* 


Ll Gp Bly oll G5 lh 


*_ এ হাদীসটির তথসূত্র পূর্বে গিয়েছে। 
274 


ওপর ।** 
si) abl dl wa Yo) 


উত্তম ব্যতীত অন্যকিছু আল্লাহর পানে উর্ধ্বারোহণ 
করে না।* 


হাদীস থেকে আরেকটি উদাহরণ হলো, আরাফার দিন আকাশের দিকে 
ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, $২ &। 
(হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন ৷)" 


অর্থাৎ সাহাবায়ে কিরাম যখন স্বীকারোক্তি দিয়েছিলেন যে, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিধান পৌঁছে দিয়েছেন, তখন 
তাদের এ স্বীকারোক্তির ওপর আকাশের দিকে ইশারা করে আল্লাহ 
তা‘আলাকে সাক্ষী থাকতে বলেছিলেন। 


৬ _ তাবারানী, আল কাবীর (৯/২২৮); ইবনে খুযায়মা, আত-তাওহীদ : হাদীস 
নং ৬৪৯ এবং ১৫০; বাইহাকী, আসমা ওয়াস সিফাত, পৃ. ৪০১; আয-যাহাবী, 
আল উলুউ, পৃ. (৬৬৪); ইবনুল কাইয়েম তার ‘ইজতিমাউল জুয়ুশ আল 
ইসলামিয়া’ গ্রন্থে এ হাদীসটি সহীহ বলেছেন, পৃ. (১০০) । 

৬ _ বুখারী তাওহীদ অধ্যায়, হাদীস নং (৭৪২৯) 


*২_ এ হাদীসটির তথ্যসূত্র পূর্বে গিয়েছে। 
275 


হাদীস থেকে আরেকটি উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একদা এক দাসীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোথায়? সে 
বলেছিল, তিনি আসমানে ৷ তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার এ কথাকে মেনে নিয়ে বললেন: তাকে আযাদ করে দাও, সে মুমিনা। 


এ ছাড়াও আরো অন্যান্য হাদীস ৷ 


ইজমা 


ইজমার ব্যাপারে বলা যায় যে, আল্লাহ তা'আলার সর্বোধর্বতার ব্যাপারে 
একাধিক আলেম ইজমা সম্পন্ন হওয়ার কথা বলেছেন। 


আল্লাহ তা'আলার সর্বোধর্বতার ব্যাপারে আকল বা যুক্তিগত দলিল হলো 
এই যে, সর্বোধর্বতা হলো পূর্ণাঙ্গতাবাচক একটি গুণ, আর নিম্নতা হলো 
অপূর্ণাঙ্গতাবাচক একটি গুণ। আর আল্লাহ তাআলা পূর্ণাঙ্গতার গুণে 
গুণীন্বিত এবং অপূর্ণাঙ্গতার গুণ থেকে পবিত্র। 


ফিতরাতের দলিল হলো: এমন কোনো দো'আখ-প্রার্থনাকারী নেই আল্লাহ 
তা'আলাকে ডাকার সময় যার অন্তরাত্মা উধ্বমুখি হয় না, যদিও কুরআন- 
সুন্নাহ সম্পর্কে তার কোনো পড়াশোনা না থাকে, যদিও কোনো শিক্ষক 


276 


তাকে শিখিয়ে না থাকে। 


অকাট্য দলিলের মাধ্যমে আল্লাহ তা'আলার জন্য প্রমাণিত এই উর্ধ্বতার 
সাথে আল্লাহ তা‘আলা কর্তৃক মাখলুকের সঙ্গে থাকার কোনো সংঘর্ষ নেই। 
আর তা কয়েক কারণে: 


প্রথমত: আল্লাহ তা‘আলা তাঁর কিতাবে- যা বৈপরীত্য থেকে মুক্ত - এ দুটি 
বিষয়কে নিজের জন্য একত্র করে উল্লেখ করেছেন। অতএব এ দুটি যদি 
সাংঘর্ষিক হতো তবে আল কুরআন এ দুটোকে একত্র করে উল্লেখ করত 
না। 


আর আল কুরআনের কোনো বিষয় যদি আপনার কাছে বৈপরীত্যপূর্ণ বলে 
মনে হয়, তাহলে তা বারবার ঘেঁটে দেখুন, যতক্ষণ না আপনার কাছে 
বিষয়টি পরিস্কার হয়ে না যায় । আল্লাহ তা'আলা বলেন: 


1445) lie AS bs BE IG SEATS HW | 


[ALI © Es Cz 


তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা 
আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই 
তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত । (সুরা আনৃ- 


নিসা: 8: ৮২) 
277 


দ্বিতীয়ত 


‘সঙ্গে থাকা’ এবং উচুতে থাকা সৃষ্টিবস্তুর জন্যেও সম্ভব। যেমন চাদ। 
অতএব কেউ যদি রাতের বেলায় পথ চলার সময় বলে আমরা এ অবস্থায় 
চলছি যে, এখনো চাদ আমাদের সঙ্গেই আছে, তবে এটাকে বিপরীতমুখী 
কথা হিসেবে আখ্যা দেওয়া হবে না। আর এতে কোনো সন্দেহ নেই যে, 
যারা পথ চলে তারা জমিনে, আর চাদ হলো আকাশে । অতএব যদি একটি 
মাখলুখের ক্ষেত্রে এরূপ সম্ভব হয় তবে যিনি সৃষ্টিকর্তা তাঁর ক্ষেত্রে এরূপ 
কেন সম্ভব হবে না। 


‘বরং চাদ আল্লাহ তা'আলার নিদর্শনসমূহের মধ্যে একটি নিদর্শন, সে 
আল্লাহর ছোট্ট মাখলুকের মধ্যে একটি ৷ সে মুসাফির এবং অমুসাফিরের 
সঙ্গে আছে তারা যেখানেই থাক না কেন ইমাম ইবনে তাইমিয়া র. এর 
এ কথার ব্যাখ্যায় শাইখ মুহাম্মদ খালীল আল হাররাস বলেন, ‘তিনি চাদের 
উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন যা আকাশে স্থাপিত । চাদ মুসাফির ও 
অমুসাফির সবার সঙ্গেই আছে, তারা যেখানেই থাক না কেন যদি এটা 
চাদের বেলায় সম্ভব হয় যা আল্লাহ তা'আলার ছোট্ট মাখলুকের মধ্যে 
একটি, তাহলে যিনি সুক্ষাতিসুক্ষ বিষয় সম্পর্কে সম্যক অবহিত, যিনি তাঁর 
বান্দাদের সকল বিষয় জানেন এবং তাদের সকল বিষয়ের উপর 
ক্ষমতাবান, যার হাতে আকাশ ও পৃথিবী ও সমগ্র মহাবিশ্ব ঠিক আমাদের 


278 


হাতে থাকা ছোট্ট একটি গুটির মতো, তাঁর ব্যাপারে কি এটা বলা ঠিক হবে 
না যে তিনি তাঁর সৃষ্টির সঙ্গে আছেন যদিও তিনি তাদের উর্ধ্বে, তাদের 
থেকে আলাদা এবং আরশের ওপরে?’** 


তৃতীয়ত: যদি ধরে নিই যে উধ্বতা এবং সঙ্গে থাকা এ দুটি বিষয় কোনো 
মাখলুকের ক্ষেত্রে একত্র হওয়া সম্ভব নয়, তবে এর দ্বারা এটা আবশ্যক 
হয় না যে, তা সৃষ্টিকর্তার ক্ষেত্রেও অসম্ভব; কারণ আল্লাহ তা'আলা হলেন 
উদাহরণহীন। তাঁর মতো কোনো জিনিস নেই । 


NSN O rad bell BB Ht ES FS 
সৰ্বপ্নষ্টা ৷. (সুরা আশ-শুরা:১১) 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া র. আল আকীদা আল ওয়াসিতিয়া গ্রন্থে 
বলেছেন, ‘আল্লাহ তা'আলা কর্তৃক মাখলুকের নিকটতা ও সঙ্গে থাকার 
ব্যাপারে কুরআন-সুন্নাহয় যা এসেছে তা আল্লাহর সর্বোধর্বতা ও সর্বোচ্চতার 
সঙ্গে সাংঘর্ষিক নয়; কারণ সকল গুণের ক্ষেত্রে আল্লাহ তা'আলা হলেন 


৬ _ শায়খ মুহাম্মদ খালীল আল হাররাস, শারহুল আকীদা আল ওয়াসেতিয়া, 
পৃ. ১১৫ 


৬ _ দেখুন, মুহাম্মদ ইবনে আমীন আশশানকিতী, আদওয়াউল বয়ান, ------ 
279 


উদাহ্রণবিহীন । তিনি নিকটে থাকা সত্ত্বেও সর্বোরধ্বে, কাছে থাকা সত্ত্বেও 
সর্বোচ্চতায় '* 


এ বিষয়ে খোলাসা কথা হলো: 


১. আল্লাহ তা'আলা কৰ্তৃক তাঁর মাখলুকের সঙ্গে থাকার কুরআন, 
সুন্নাহ এবং সালাফদের ইজমা দ্বারা প্রমাণিত ৷ 

২. সঙ্গে থাকার বিষয়টি আল্লাহ তা‘আলার জন্য উপযোগিভাবে প্রকৃত 
অর্থেই এবং তা কোনো মাখলুক কর্তৃক অন্যকোনো মাখলুকের সঙ্গে 
থাকার সদৃশ নয়। 

৩. আল্লাহ তা‘আলা কৰ্তৃক তাঁর বান্দাদের সঙ্গে থাকার দাবি হলো, 
শ্রবণ ও দর্শন দ্বারা, আধিপত্য ও ব্যবস্থাপনা দ্বারা এবং রুবুবিয়াতের 
অন্যান্য অর্থে, যদি সঙ্গে থাকার বিষয়টি অনির্দিষ্টভাবে উল্লিখিত হয় । 
আর যদি সুনির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা গুণের সঙ্গে থাকার কথা 
উল্লিখিত হয় তখন ওপরে বর্ণিতভাবে সঙ্গে থাকার পাশাপাশি 
সাহায্য-সমর্থন করা, তাওফীক ও সঠিক পথ দেখানো ইত্যাদিও সঙ্গে 
থাকার অর্থে সন্নিবিষ্ট হবে। 

8৪. সঙ্গে থাকা এটা দাবি করে না যে, আল্লাহ তা‘আলা তাঁর 


+ _ শারহুল আকীদা আল ওয়াসেতিয়া, পৃ. ১১৬ 
280 


মাখলুকের সঙ্গে মিশ্রিত হয়ে থাকেন অথবা তাদের স্থলে অবস্থান 
করেন। ‘সঙ্গে থাকা’ কোনোভাবেই এ অর্থ বুঝায় না। 

৫. ওপরে যা বর্ণিত হলো তা যদি অনুধাবন করে দেখি তবে আমরা 
জানতে পারি যে, আল্লাহ তা'আলা কর্তৃক প্রকৃত অর্থে তাঁর 
মাখলুকের সঙ্গে থাকা এবং প্রকৃত অর্থে আরশের ওপরে থাকা এ 
দুয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই পবিত্র মহান আল্লাহ্‌ তা‘আলা 
যার প্রশংসা করে আমরা শেষ করতে পারব না, তিনি নিজে যেভাবে 
নিজের প্রশংসা করেছেন তিনি ঠিক সে রকমই ৷ সালাত ও সালাম 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি 
আল্লাহর বান্দা ও রাসূল এবং তাঁর পরিবারবর্গ ও সকল সাহাবীর 
প্রতি । 

আল্লাহর মুখাপেক্ষী মুহাম্মাদ সালেহ আল উছাইমীন কর্তৃক রচিত 
তারিখ: ২৭/১১/১৪০৩ হি. 


সমাপ্ত 


281 


